কুরআনের আলোকে জান্নাত ও জাহান্নাম 


[ বাংলা - Bengali _ Jee, ] 


ড. মোঃ আব্দুল কাদের 


সম্পাদনা : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


2012 - 1433 


1910111001০ 


৩1০১5] ০৮০ 3 )৬|। 9 জা 


( 0৬11 এ) 


১১৪) ৮ > ০৯ 


১১৬১০: 2 13 sl 


2012 - 1433 


IslamHOouse 


কুরআনের আলোকে জান্নাত ও জাহান্নাম 
ক. জান্নাত 
>= এক বচন, বহুবচনে ৬৬৯, অর্থ ঘন সন্নিবেশিত বাগান, 
বাগ-বাগিচা। আরবীতে বাগানকে ০) (রওদ্বাতুন) এবং »:১০ 
(হাদীকাতুন) ও বলা হয়। কিন্তু ৩৬২ (জান্নাত) শব্দটি আল্লাহ 
রব্বুল ‘আলামীনের নিজস্ব একটি পরিভাষা । পারিভাষিক অর্থে 
জান্নাত বলতে এমন স্থানকে বোঝায়, যা আল্লাহ রব্বুল “আলামীন 
তাঁর অনুগত বান্দাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। যা দিগন্ত 
বিস্তৃত নানা রকম ফুলে ফুলে সুশোভিত সুরম্য অট্টালিকা সম্বলিত 
মনোমুগ্ধকর বাগান; যার পাশ দিয়ে প্রবাহমান বিভিন্ন ধরনের 
নদী-নালা ও ঝর্ণাধারা। যেখানে চির বসন্ত বিরাজমান । 


আমরা জান্নাতকে জান্নাতও বলে থাকি। জান্নাত ফার্সী শব্দ। 
এখানে আমরা আরবী শব্দটিই ব্যবহার করবো। 


জান্নাত চিরশান্তির জায়গা । সেখানে আরাম- আয়েশ, সুখ-শান্তি, 
আমোদ-প্রমোদ, চিত্ত বিনোদন ও আনন্দ-আহলাদের চরম ও 
পরম ব্যবস্থা রয়েছে। সেখানে ভোগ-বিলাস ও পানাহারের 
আতিশয্য। জান্নাতীরা যা কামনা করবে কিংবা কোনো কিছু 
পাওয়ার আহবান জানাবে, সকল কিছু পাবে। সেখানে সবাই যুবক 


হয়ে বাস করবে । শরীরে কোনো রোগ-শোক, জরাজীর্ণতা, মন্দা, 
3 


বার্ধক্য, দুর্বলতা ও অপারগতা থাকবে না। যত ধরনের ফল- 
ফলাদি, খাদ্য-খাবার, পানীয়, দুধ, মধু সুস্বাদু খাবার সব খেতে 
পারবে। ভোগ-বিলাসের সকল উপায়-উপকরণ বিদ্যমান । সেগুলো 
স্বাদ ও গন্ধে অপূর্ব। আমোদ-প্রমোদ, ভ্রমন-বিহার, খেলা-ধুলা, 
বেড়ানো, বাজার করা ও শুভেচ্ছা-স্বাগত জানাতে পারবে । প্রাচুর্যের 
কোনো অভাব হবে না। দ্রুতগামী যানবাহনসহ মনের ইচ্ছা 
চোখের নিমির্ষে পূরণ করতে পারবে। 


নারীদের জন্য থাকবে নয়নাভিরাম স্বামী এবং স্বামীদের জন্য 
থাকবে নয়নাভিরাম স্ত্রী ও রূপবতী লাবণ্যময়ী হুর। তারা সেখানে 
সুখী-সুন্দর দাম্পত্য জীবন-যাপন করবে। মানুষ সেখানে পেশাব- 
পায়খানা, নাকের শ্লেম্মা থেকে মুক্ত এবং নারীরা খাতুমুক্ত হবে। 


এক কথায়, পরম ও চরম শান্তি বলতে যা বুঝায়, তা সবই 
জান্নাতে পাওয়া যাবে। দুনিয়ার সুখ-শান্তির যত ব্যবস্থা আছে, 
জান্নাতের সুখ-শান্তির তুলনায় তা কিছুই না। বরং তা দুনিয়ার 
সকল আরাম-আয়েশকে হার মানাবে । মানুষ সুখ পেতে চায়। তাই 
পরম সুখ লাভের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া উচিত। 


জান্নাতের ব্যাপক পরিচিতি সম্পর্কে সংক্ষেপে এক বর্ণনায় মহান 

আল্লাহ বলেন: 

35525 HE GH এজ ৩৪০৪ এ ডি ০০ 205 ১৩) 
এ 


[)$ 152] সি 


“কেউ জানে না তার জন্য কৃতকর্মের কি কি নয়নাভিরাম বিনিময় 
লুকায়িত আছে৷” (সুরা সাজদাহ: ১৭) 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: মহান আল্লাহ রাববুল 
আলামীন এরশাদ করেন, 
(6955 ৭3 ০৩৮০ axl Ys 4১ &5 এ ৩ ৪১ ৩১৩ 4১৩৩ 
1৩০5 ৬০৫৪ 39৭ ৩ ০৫09 285 ১1195 প্র তাও 
“আমি আমার নেক বান্দাদের জন্য এমন নেয়ামত তৈরি করে 
রেখেছি, যা কোনো চক্ষু দেখে নি, কোনো কান শোনে নি এবং 
এমনকি কোনো মানুষ তা কল্পনাও করতে পারে না। এরপর তিনি 
বলেন, যদি তোমরা চাও, তাহলে নিম্নোক্ত আয়াতটি পড়ো। যার 
অর্থ হলো: “কেউ জানে না, তার জন্য কি কি নয়নাভিরাম বিনিময় 
লুকায়িত আছে।” (বুখারী, ৩২৪৪; মুসলিম, ২৮২৪) 
জান্নাত মোট আট প্রকারঃ 
আট প্রকার জান্নাতের কথাই আল-কুরআন ও সহীহ হাদীসে 
উল্লেখ করা হয়েছে। প্রকারগুলো হচ্ছে : 


1) জান্নাতুল ফিরদাউস। 


2) জান্নাতুন্‌ নায়ীম। 

3) জান্নাতুল মাওয়া । 

4) জান্নাতুল আদন। 

5) জান্নাতু দারুস সালাম। 

6) জান্নাতুদ দারুল খুলদ। 

7) জান্নাতু দারুল মাকাম। 

8) জান্নাত দারুল কারার । 
সম্পূর্ণ জান্নাত হবে শীতাতপ নিয়ন্ত্রিত (Air condition) 
জান্নাতে সর্বদা বসন্তকাল বিরাজ করবে। ফুল-ফলের সমাহার 
এবং সৌন্দর্য্য শ্যামলতা কখনো ম্লান হবে না। এমন কি গোটা 
জান্নাত শীতাতপ নিয়ন্ত্রিত বা Air condition হবে। মহান 
আল্লাহ বলেন, 

[NY SLM 81255 35055857523) 
অর্থ্যাৎ “তাদেরকে সেখানে (জান্নাতে) না সূর্যতাপ জ্বালাতন করবে 
না শৈত্য প্রবাহ ৷’ (সুরা দাহর: ১৩) 
জান্নাতে কোন দুঃখ-কষ্ট থাকবে না 


পৃথিবীতে মানুষ যতো বিত্তশালী হোক এবং যতো সুখ-শান্তিই 
ভোগ করুক না কেন তবু কোনো না কোনো দুঃখ বা অশান্তি 
থাকেই, কোনো মানুষের পক্ষেই সম্পূর্ণ সুখী হওয়া সম্ভব নয়। 
কিন্তু জান্নাতে কোনো দুঃখই থাকবে না, এমন কি পৃথিবীতে মাল্টি 
বিলিয়ন হয়েও আরো বেশী পাওয়ার জন্য এবং ভোগ করার জন্য 
দুঃখের শেষ থাকে না। পক্ষান্তরে জান্নাতীগণ- যাকে সবচেয়ে 
ছোট জান্নাত দেয়া হবে তারও কোন অনুতাপ বা দুঃখ থাকবে না। 
আল্লাহ নিজেই এ ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন, 


[ALO ৩০৯০৪ ৯ ৬ এজি) 
অর্থঃ “তারা সেখানে কখনও কোন দুঃখ-কষ্টের সম্মুখীন হবে না 


এবং কোনদিন সেখান থেকে তাদেরকে বের করে দেয়া হবে না 

(সুরা হিজর: ৪৮) 

অন্যত্র বলা হয়েছে, 

MS ES BEDS Ee NAL EET HOE 
[০:০১] ধ ৪ ৩১ 

অর্থঃ “(জান্নাতীগণ বলবে) তিনি আমাদেরকে নিজের অনুগ্রহে 

চিরন্তনী আবাস্থল দান করেছেন এবং আমাদের কোন দুঃখ এবং 

ক্লান্তি নেই (সুরা ফাতির: ৩৫) 


LL A 


রা 


অর্থঃ “যারা জান্নাতে যাবে তারা সর্বদা স্বচ্ছল অবস্থায় থাকবে, 
দারিদ্র ও অনাহারে কষ্ট পাবে না। তাদের পোশাক পুরাতন হবে 
না এবং তাদের যৌবনও কোনদিন শেষ হবে না।" (মুসলিম: 
২৮৩৬) 


জান্নাতে অশ্লীল কথা শুনা যাবে না 

পৃথিবীতে যতো ঝগড়া-ফাসাদ সমস্তই স্বার্থপরতা, অহংকার ও 
হিংসার কারণে সংঘটিত হয়ে থাকে। জান্নাতে স্বার্থপরতা, 
অহংকার, হিংসা ইত্যাদি থাকবে না, তাই সেখানে গীবত, 
পরনিন্দা, পরচর্চা, ঝগড়া-বিবাদ, অশ্লীল কথাবার্তা ইত্যাদি থাকবে 
না। সেখানে শুধু সম্প্রীতি ও সৌন্দর্যপূর্ণ পরিবেশ বিরাজ করবে। 
মহান আল্লাহ বলেন, 

এগ] উ LCL IS YOUN VG HH ও ৩৮৩২) 

[7 215 

অর্থঃ “সেখানে তারা বেহুদা ও অশ্লীল কথাবার্তা শুনতে পাবে না। 
11171 EOE (সম্প্রীতি পূর্ণ) হবে’ 
(সূরা ওয়াকি'আহ্‌: ২৫-২৬) 


অন্যত্র বলা হয়েছে, 

[০:৮1] © CHS 51750 GS 55253) 
অর্থঃ ‘সেখানে তারা কোন অপ্রয়োজনীয় তাৎপর্যহীন ও মিথ্যা কথা 
শুনবে না’ (সুরা নাবা: ৩৫) 
অবশ্য এ ব্যাপারে জান্নাতবাসীদেরকে জান্নাতের দ্বাররক্ষীগণই 
সুসংবাদ প্রদান করবে। ইরশাদ হচ্ছে, 

22৮ ০ Ho ৬৮ 2৪ ৩৬ ভা ৯) ৬১০ পু Bs) 
[৭:১3] ধু © ৩১৫ ৬৮4১৩ 

অর্থঃ ‘অতঃপর যখন তারা সেখানে (প্রবেশ করার জন্যে) আসবে, 

তখন দ্বাররক্ষীগণ তাদের জন্য দরজাসমূহ খুলে রাখবে এবং 

শান্তি বর্ষিত হোক। অনন্তকালের জন্য এখানে প্রবেশ করুন। 

(সুরা যুমার: ৭৩)। 

জান্নাতীদের আর মৃত্যু হবে না 

পৃথিবীতে যতোগুলো বাস্তব ও চাক্ষুষ বস্তু আছে তার মধ্যে মৃত্যু 

একটি ৷ সত্যি কথা বলতে কি, মানুষ পার্থিব কোনো বস্তু থেকেই 

অমনোযোগী ও গাফেল নয় একমাত্র মৃত্যু ছাড়া। যদিও আমাদের 


প্রত্যেককেই মৃত্যুর মুখোমুখি হতে হবে। তবুও মৃত্যুকে আমরা 
9 


ভীতির চোখে দেখি এবং মৃত্যু থেকে পালিয়ে বেড়াবার ব্যর্থ প্রয়াস 
পাই। এ ভীতিকর অবস্থা থেকে মুক্তির একমাত্র গ্যারান্টি থাকবে 
জান্নাতীদের জন্য । মহান আল্লাহ বলেন, 
€ ও ed ০৩০) YN জিনা ও তা জ SAY 
[০৭:১১] 
অর্থঃ 'সেখানে তারা আর কখনো মৃত্যুর মুখোমুখি হবে না। 
পৃথিবীতে একবার যে মৃত্যু হয়েছে সেটাই তাদের জন্য যথেষ্ট 
আর আল্লাহ তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে দেবেন । 
(সুরা দোখান: ৫৬) 


নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 


১৩025 ৬: 80 এ 1১৪৪১ ১ এলে এ ২৩ ৬১৩ 

451৯5 
‘যখন জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করবে তখন এক ঘোষক 
ঘোষণা করবে- “হে জান্নাতীগণ! এখন আর তোমরা কোনোদিন 
অসুস্থ হয়ে পড়বে না। সর্বদা সুস্থ ও স্বাস্থ্যবান থাকবে। 
কোনোদিন আর তোমাদের মৃত্য হবে না, অনন্তকাল জীবিত 
থাকবে। সর্বদা যুবক হয়ে থাকবে কখনো বুড়ো হবে না। সর্বদা 


10 


অফুরন্ত নেয়ামত ভোগ করবে কোনোদিন তা শেষ হবে না এবং 
কখনো দুঃখ ও অনাহারে থাকবে না। (মুসলিম, ২৮৩৭; 
তিরমিযী, ৩২৪৬) 


আল্লাহ বলেন, 
০৪১39 ৩০০৭ ৬৪ 55 ভে ৩৪ 85 এুঠ 9১৩৬ ৯ 
[wr sols J {© El) Sic 

“তোমরা তোমাদের প্রভুর ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুত ধাবিত 

হও, যার প্রশস্ততা হবে আসমান-যমীনের সমান ৷ যা মোত্তাকীদের 

জন্য তৈরি করা হয়েছে” ৷ (সূরা আলে-ইমরান: ১৩৩) 

জান্নাতের দরজাসমূহ 

আল্লাহ তা'আলা বলেন: 

FES FB Lele be শত ৬ ভগ ৩৩ LE} 

2 ৩৩2৩ EL © 20S ৩৩ EE ৩9৩৫ SHI 
[৫5 or ০] {OMT SE 7538 

“স্থায়ী জান্নাত, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতা- 

মাতা, পতি-পত্রী ও সন্তান-সন্ততিদের মধ্যে যারা সৎকাজ করেছে 


ll 


তারাও । আর ফেরেন্তাগণ তাদের কাছে উপস্থিত হবে প্রত্যেক 

দরজা দিয়ে এবং বলবে, তোমরা ধৈর্য ধারণ করেছ বলে তোমাদের 

প্রতি শান্তি; আর আখেরাতের এ পরিণাম কতই না উত্তম।”(সূরা 

আর-রাদ: ২৩ - ২৪) 

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আরও বলেন: 

SHS EL ০১০ AE ও ০৬ LS SED 8৯৫১ ৩০) 
[০ ৭:0০] ধ্2) 

“এ এক স্মরণ । মুত্তাকীদের জন্য রয়েছে উত্তম আবাস-_- চিরস্থায়ী 

জান্নাত, যার দরজাসমূহ তাদের জন্য উন্মুক্ত।”(সুরা সদ: ৪৯ - 

৫০) 

জান্নাতীদের চেহারা হবে ধবধবে সাদা এবং তারা ৬০ হাত লম্বা 

হবে 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 

: 0 £ 4২১৯ ৬৪ ০5195 ৩৮০ 4৯৮০৩১৯০৮5৯ এ ১১০ 4৬ ৪৯) 

£ ৬১৪ ৩০৪০৩ 5০০ EEDA ০৮ ll এএঠা fo পতি 23 

fll: 190 2৮1০ 1৯০৭1 2 ০৪ 70 ৬০০১ LL, ৬ eb 

০১15১৯০2৯০৪ ০৮ BS. DLS; 29১১৪ ০438 is ৬৬০ 


12 


(০০৪ Sl oly). CON ৮ ৯০০৪ 911 U2 


জান্নাতে প্রবেশকারী ১ম দলটির চেহারা হবে পূর্ণিমার রাতের 
উজ্জ্বল চাঁদের আলোর মতো। পরবর্তী দলগুলোর চেহারা হবে 
উজ্জ্বল জ্যোতিস্কের মতো। তাদের পেশাব-পায়খানা নাকের শ্লেন্মা 
ও থুথু হবে না। চিরুনী হবে সোনার, ঘাম হবে মেশকের মতো 
সুঘ্াণ, আগর কাঠের সুঘ্বাণযুক্ত ধোঁয়া বিতরণ করা হবে, স্ত্রীরা 
হবে আয়াতলোচনা, সবার চরিত্র এক ও অভিন্ন এবং আকৃতি হবে 
তাদের পিতা আদমের মতো ৬০ হাত লম্বা। (বুখারী, ৬২২৭; ও 
মুসলিম, ২৮৪১) 

নিম্নতম জান্নাতীর মর্যাদা 


মুগীরা ইবন শো'বা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

035 25645 % 46 75 887 TEL ৪৮45 
SENT 355 LS ৩০ ও 2১5 EL 085 £ IEG EE পু এম 
35 A ৮ ও 5৮০ Of BHD IEG Lelia fish ds 
41855 20855 40855 2085) DSS IAS এ ৬৬ L3G 3, 
৩৪ Hs I 2 ও IG 5 ৫০ Lal SSG 
J Bs ১৯9৩6 ৩০ এ৪ 45 ৬৯৪০ 5. DM SI; ৬০৪ 
09503 ভু ০ ১০ 56 EAE ক ভি Bl) 
13 


.(০-৭০০)-৭ প্র ৬35 4658 09 5853 
“একবার মুসা আলাইহিস সালাম তাঁর প্রতিপালককে জিজ্ঞেস 
করেছিলেন, জান্নাতে সবচেয়ে নিম্নস্তরের লোকটি কে হবে? 
আল্লাহ বললেন: সে হল এমন এক ব্যক্তি, যে জান্নাতবাসীদেরকে 
জান্নাতে প্রবেশ করানোর পর আসবে । তাকে বলা হবে, জান্নাতে 
প্রবেশ কর। সে বলবে: হে প্রতিপালক! তা কিরূপে হবে? 
জান্নাতীগণ তো নিজ নিজ আবাসের অধিকারী হয়ে গেছেন। তারা 
তাদের প্রাপ্য নিয়েছেন। তাকে বলা হবে: পৃথিবীর কোনো 
সম্রাটের সাম্রাজ্যের সমপরিমাণ সম্পদ নিয়ে কি তুমি সন্তুষ্ট হবে? 
সে বলবে: হে প্রভু! আমি এতে খুশি। আল্লাহ বলবেন: তোমাকে 
উক্ত পরিমাণ সম্পদ দেয়া হল, সাথে দেয়া হল আরও 
সমপরিমাণ, আরও সমপরিমাণ, আরও সমপরিমাণ, আরও 
সমপরিমাণ, আরও সমপরিমাণ ; পঞ্চমবারে সে বলে উঠবে, আমি 
পরিতৃপ্ত, হে আমার রব! আল্লাহ বলবেন: আরও দশগুণ দেয়া 
হল। এ সবই তোমার জন্য। তাছাড়া তোমার জন্য রয়েছে এমন 
জিনিস, যার দ্বারা মন তৃপ্ত হয়, চোখ জুড়ায়। লোকটি বলবে: হে 
আমার প্রভু! আমি পরিতৃপ্ত । মুসা আলাইহিস সালাম বললেন: হে 
আমার রব! তাঁদের মধ্যে সর্বোচ্চ কে? আল্লাহ তা'আলা বলবেন: 
এরা তারাই, যাদের মর্যাদা আমি নিজহাতে সুপ্রতিষ্ঠিত করেছি 
এবং তার উপর মোহর করে দিয়েছি; এমন জিনিস তাদের জন্য 

14 


রেখেছি, যা কোন চক্ষু কখনও দেখেনি, কোন কান কখনও শুনে 

নি এবং কারও অন্তরে কখনও কল্পনারও উদয় হয় নি।”* 

জান্নাতের স্তরসমূহ 

আল্লাহ তা'আলা বলেন: 

€ ও HEEL HE sh ও BCL sl 5) 

[Yo :4b] 

“আর যারা তাঁর (আল্লাহর) কাছে আসবে সৎকর্ম করে, তাদের 

জন্যই থাকবে উচ্চতম মর্যাদা ৷” [সূরা ত্বাহা: ৭৫] 

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আরও বলেন: 

39175425433 255 ৩6 UG ৩৩) ম55 ৬৯ SFR; SIRS স্) 

Hl; ৭৪5 লা E20; ০৪2 ১852 US ES চি 
[৭) LN GO ১০০ 


“তোমার প্রতিপালক তাঁর দান দ্বারা এদেরকে এবং ওদেরকে 
সাহায্য করেন; আর তোমার প্রতিপালকের দান অবারিত। লক্ষ্য 


* মুসলিম, অধ্যায়: ঈমান (৩২১ ০৬5 ), পরিচ্ছেদ: জান্নাতের 
সবচেয়ে নিনস্তরের জান্নাতবাসী ($3 524% ১3 ০০), 
হাদিস নং- ৪৮৫ 


15 


কর, আমি কিভাবে ওদের এক দলকে অপরের উপর শ্রেষ্ঠত্ব 
দিয়েছি, আর আখেরাত তো নিশ্চয়ই মর্যাদায় মহত্তর ও গুণে 
শ্রেষ্ঠতর।” (সূরা আল-ইসরা: ২০-২১) 


আল্লাহ তা'আলা আরও বলেন: 


৯০ Si ১/%া 4155 ০০ J) 
A ৬০৮৪9 96 9 2৫% ৩০ etl 89 এ 
2 ডেকা ভগ 20055 ELUTE 5 
ও) ৩৯১ 7546 এ ৩৫ 255 1 22৯29 2৩ ৩৭০১ © ৪০ 

[৭7 ৭০:1২] 


“মুমিনদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে এবং যারা 
আল্লাহর পথে স্বীয় ধন-প্রাণ দ্বারা জিহাদ করে, তারা সমান নয়। 
যারা স্বীয় ধন-প্রাণ দ্বারা জিহাদ করে আল্লাহ তাদেরকে, যারা ঘরে 
বসে থাকে তাদের উপর মর্যাদা দিয়েছেন; তাদের প্রত্যেকের জন্য 
আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। যারা ঘরে বসে থাকে তাদের 
শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এসব তাঁর কাছ থেকে মর্যাদা, ক্ষমা ও দয়া; আর 
আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।”(সুরা আন-নিসা: ৯৫ - ৯৬) 


আল্লাহ তা'আলা আরও বলেন: 


এ 9 ১০১ Aol ডিস জুটি Lime Ll Gl HT ভু) 
[21১৬৮] র্‌ © SS 

“তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান 

করা হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদায় উন্নত করবেন; আর 

তোমরা যা কর, আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত।”(সুরা 

আল-মুজাদালা: ১১) 

আল্লাহ তা'আলা আরও বলেন: 


০০০১3 চি bile এড 32 4293 HU LS এটা ৩০৯১ Sl Ee) 
ols MO 55:22 3৮৮2 এ 2 Hse ৩০55৩ যি] 


[7057 
“আল্লাহ যেটাতে সন্তুষ্ট, যে তারই অনুসরণ করে, সে কি ওর মত, 
যে আল্লাহর ক্রোধের পাত্র হয়েছে এবং জাহান্নামই যার আবাস? 
আর সেটা কত নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল! আল্লাহর কাছে তারা বিভিন্ন 
স্তরের; তারা যা করে, আল্লাহ সেসব ভালভাবে দেখেন।”(সুরা 
আলে ইমরান: ১৬২ - ১৬৩) 


পবিত্র কালামে জান্নাতীদেরকে দু'ভাগ করা হয়েছে। যথা: 


১) ডান দিকের লোক (২) অগ্রবর্তী লোক। 
17 


ইরশাদ হচ্ছে: 


[A SINE GO EE 25252 ০০০৯ নত 22272 লা ও) 


অতঃপর ডান দিকের লোক । ডান দিকের লোকের (সৌভাগ্যের 
কথা) কি বলা যায়?” (সুরা ওয়াকি'আহ্‌: ৮) 
আরও বলা হয়েছে, 
[)) ৭-:2০91901] বটে 35522 এ) © 3] Bed 
“আর অগ্রবর্তী লোকেরা তো (সকল ব্যাপারে) অগ্রবর্তীই। তারাই 
তো সানিধ্যশালী লোক৷” (সুরা ওয়াকি'আহ্‌: ১০-১১) 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: 


BM SKN 39905 ৩৫ বউ bs SA 399; RH dy 
48187019081 25 ৩১৬ ০১৯১ GAA 52 s SEG 0 
১৩ 48 ৪৯ SG Fo 0 ARE 45 ৭ ih 29৩5 ও 

GANS BY 
পাবে, যেমন করে তোমরা পূর্ব অথবা পশ্চিম দিগন্তে উজ্জ্বল 
তারকাগুলো দেখতে পাও। তাদের পরস্পর মর্যাদা পার্থক্যের 
কারণে এরূপ হবে।” সাহাবীগণ জিজ্ঞেস করলেন: “ইয়া 


18 


রাসূলুল্লাহ! এ স্তরগুলো কি নবীদের যা অন্য কেউ লাভ করতে 
পারবে না? তিনি বললেন: “কেন পারবে না! সেই সত্তার শপথ, 
যার হাতে আমার প্রাণ। যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং 
নবীদেরকে সত্য বলে মেনে নিয়েছে, তারা এ স্তরে যেতে সক্ষম 
হবে ।” (বুখারী, ৩২৫৬, মুসলিম, ২৮৩১) 


অত্র হাদীস থেকে স্পষ্ট জানা যায় যে, জান্নাতীদের আমলের 
তারতম্যের কারণে সেখানে তাদের মর্ধাদাও বিভিন্ন রকম হবে। 
অনেক হাদীসে জান্নাতীদের নেয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলা 
হয়েছে নিম্নমানের এক জান্নাতীকে অমুক অমুক বস্তু দেয়া হবে। 
এতে স্পষ্ট প্রতীয়মান হয় যে জান্নাতীদেরকে আল্লাহ তাদের 
আমল ও মর্যাদা অনুযায়ী বিভিন্ন মানের জান্নাত দেবেন। 

এ থেকে আরও বুঝা যায় যে, কুরআন ও হাদীসে জান্নাতের যে 
আলোচনা করা হয়েছে তা সাধাণভাবে সকল জান্নাতীদের জন্য 
প্রযোজ্য। কিন্তু যারা আল্লাহর প্রিয় ও সালেহ বান্দাহ তাদেরকে 
এর অতিরিক্ত আরও কিছু দেবেন তার বর্ণনা আল্লাহ কোথাও 
করেন নি। শুধু ইঙ্গিত দেয়াই যথেষ্ট মনে করেছেন। 


জান্নাতীদের উষ্ণ সম্বর্ধনা 
আল্লাহ বলেন, 


০৪০ WE UE তা কষা এ ক 4 ও) 
বা জার el 4 4 ও 
তি 22 ছি 052 এ 
[vt ovr ৮০9] ধি ৩৪৮০ ধা ৪ ০৪ হাতি Ee 
“মোত্তাকীদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। 
যখন তারা মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌছাবে, জান্নাতের রক্ষীরা 
তাদেরকে এ বলে অভ্যর্থনা জানাবে, তোমাদের প্রতি সালাম, 
শুভেচ্ছা, তোমরা সুখে থাকো এবং সর্বদা বসবাসের জন্য তোমরা 
জান্নাতে প্রবেশ করো । তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি 
আমাদের প্রতি তাঁর ওয়াদা পূর্ণ করেছেন এবং আমাদেরকে এ 
ভূমির উত্তরাধিকারী বানিয়েছেন। আমরা জান্নাতের যেখানে ইচ্ছা 
বসবাস করবো। মেহনতকারীদের পুরস্কার কতই না চমৎকার ৷” 
(সুরা যুমার: ৭৩-৭৪) 
বহুতল ভবন ও নির্বারণী 


সর রিটের বার্বি 


রি : 5] ss SE AEN IE টি EZ 


20 


ভবন) এবং এর নীচে নির্বরিণী প্রবাহিত। আল্লাহ নিজ ওয়াদা 
কখনও ভঙ্গ করেন না।” (সুরা যুমার: ২০) 
সকল প্রকার মজাদার খাবার ডিশ ও ফল-ফলাদি 
আল্লাহ বলেন, 
9০০ ol ও 535% NG টিনা এত ০৮ উ ১৩০) 
© ৮৩ 1০45) EDT পভ ও ৩৪৮০ সি 139৪ 
SEN আগ ৩ ৬৪০ DEE S55 ৩০ ৬৬ ile ০৬৫ 
€ উ ৩৮৩০6 ও Bet USS G3 ও ৩ টে 
[vy AA 2০১৯৯] 
“হে আমার বান্দাগণ, তোমাদের আজ কোনো ভয় নেই এবং 
তোমরা দুঃখিত ও পেরেশান হবে না। তোমরা আমার 
আয়াতসমূহের বিশ্বাস স্থাপন করেছিলে এবং তোমরা আমার 
আজ্ঞাবহ ছিল। জান্নাতে প্রবেশ করো তোমরা এবং তোমাদের 
বিবিগণ সানন্দে। তাদের কাছে সোনার তৈরি ডিশ ও পানপাত্র 
পেশ করা হবে এবং সেখানে রয়েছে মন যা চায় এবং নয়ন যাতে 
তৃপ্ত হয়। তোমরা সেখানে চিরকাল থাকবে। এই যে জান্নাতের 
তোমরা উত্তরাধিকারী হয়েছো, এটা তোমাদের কর্মের ফল। 


21 


সেখানে তোমাদের জন্য আছে প্রচুর ফল-মূল, তা থেকে তোমরা 
খাবে।” (সুরা যুমার: ৬৮-৭৩) 

জান্নাতে সকল প্রকার ফল-মূল পাওয়া যাবে তারা দাঁড়িয়ে, বসে 
ও শুয়ে যখনই ইচ্ছা করবে, তখনই খেতে পারবে। 


যা পেতে ইচ্ছে করবে তাই পাবে 


পৃথিবীতে কোন জিনিস পেতে হলে বা ভোগ করতে চাইলে সে 
জিনিসের জন্য চেষ্টা শ্রম ও কোন কোন ক্ষেত্রে টাকা বা সম্পদের 
প্রয়োজন হয়। কিন্তু জান্নাতে ইচ্ছে হওয়া মাত্রই সে জিনিস তার 
সামনে উপস্থিত পাবে । এ ব্যাপারে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেনঃ 
3 3 © SEF 5 ও 5 LLL EEG ও চি 
[re aN: 9 (৯০৯১ ১১৬৪ 
অর্থঃ ‘সেখানে তোমরা যা কিছু চাও এবং যা ইচ্ছে করবে সাথে 
সাথে তাই হবে। এটা হচ্ছে ক্ষমাশীল ও দয়াবান আল্লাহর তরফ 
হতে মেহমানদারী ৷’ (সূরা হা-মীম আস-সিজদা: ৩০-৩১) 


অন্যত্র বলা হয়েছেঃ 
[৫৭:১১] ধ 95653143589 25558 46545 } 
“এবং আমি জান্নাতীদেরকে তাদের ইচ্ছানুযায়ী ফল ও গোশত 


22 


প্রদান করতে থাকবো’ (সুরা আত-ত্র: ২২) 


এ দান স্থান ও কালের সাথে সীমাবদ্ধ হবে না, নিয়মিতভাবে 
চিরদিন প্রদান করা হবে। যেমন আল্লাহ বলেনঃ 


[inl ও ৩১০০০ ৩৪0 ০85 ৯ 
অর্থঃ “এবং সেখানে তাদেরকে (নিয়মিতভাবে) সকাল সন্ধ্যা খাদ্য 
পরিবেশন করা হবে।' (সুরা মারইয়াম: ৬২) 
অসীম সুখ-সম্ভার কোনোদিন শেষ হবে না 


পৃথিবীতে যদিও কোনো ব্যাক্তি সম্পূর্ণ সুখ-সম্ভোগ লাভ করতে 
পারে না; তবুও যতোটুকু পায় তার মধ্যে প্রতিটি মুহূর্ত ভীত সন্ত্রস্ত 
থাকে চোর-ডাকাত, প্রতারক এবং মৃত্যুর ভয়ে। কিন্তু জান্নাতের 
নিয়ামত এবং সুখ ভোগ কোনো দিনই কমতি বা শেষ হবে না। 


আল্লাহ বলেনঃ 

[re ALBINO ৯১432 59 ৪ ৯৯৫ Eb; © ৯১৬৪ ০১৮৩) 
অর্থঃ "তাদের জন্য কাটাবৃক্ষসমূহ, থরে থরে সাজানো কলা, বিস্তীর্ণ 
অঞ্চলব্যাগী ছায়া, সর্বদা প্রবাহমান পানি, আর খুব প্রচুর পরিমাণ 


ফল থাকবে । যা কোনদিন শেষ হবে না এবং ভোগ করতে কোন 
বাঁধা-বিপত্তিও থাকবে না’ (সুরা ওয়াকি'আহ্‌: ২৮-৩০) 


23 


অন্যত্র বলা হয়েছেঃ 


HSL ৬3 65৮33 ৬ HSL © ০ SY 8 ৩৩০ ৩০৫ 
55585 51৩৩ © SIH ০৪] Load 5৬ © PE 5S 

[ot 0:1 OIE ALB Ss ৩৪ ৬৬৪৪ 
অর্থঃ “চিরস্থায়ী জান্নাতসমূহ যার দ্বারগুলো তাদের জন্য উন্মুক্ত 
হয়ে থাকবে। সেখানে তারা ঠেস দিয়ে বসবে এবং প্রচুর ফল ও 
থাকবে। এ জিনিসগুলো এমন যা হিসেবের দিন দান করার জন্য 
তোমাদের নিকট ওয়াদা করা হয়েছে। এটা আমাদের দেয়া 
রিযিক, কোনো দিন শেষ হয়ে যাবে না। (সূরা সদ: ৫০-৫৪) 
জান্নাতীদেরকে আল্লাহ পবিত্রা স্ত্রী ও হুরদের সাথে বিয়ে দেবেন 
মহান আল্লাহ বলেনঃ 

[৫:১৮] বৃ © ০১৪ 21445 BASE DL Fe SSL 9 


অর্থঃ “তারা সামনা-সামনিভাবে সাজানো সারি সারি আসনের 
উপর ঠেস দিয়ে বসে থাকবে এবং আমি তাদের সাথে সুনয়না 
হুরদের বিবাহ দেবো ।” (সূরা তুর: ২০) 


> বহুবচনের শব্দ। একবচনে »।১৯ অর্থ অত্যন্ত সুশ্রী, অনিন্দ্য 


24 


সুন্দর। ০ শব্দটিও বহুবচন। একবচনে »৮০ অর্থ ভাসা ভাসা 
ডাগর চক্ষুওয়ালা নারী। যাদেরকে বাংলা সাহিত্যের ভাষায় হরিণ 
নয়না বলা হয়। হুর সম্বন্ধে ব্যাখ্যা দিতে গিয়ে মুফাচ্ছিরগণ 
দু'ভাগে ভাগ করেছেন, এক দলের মতেঃ সম্ভবত এরা হবে 
সেসব মেয়ে যারা বালেগা হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করেছিলো 
এবং যাদের পিতা-মাতা জান্নাতে যাওয়ার যোগ্য হয় নি। সে সব 
মেয়েদেরকে ষোড়শী যুবতী করে হুরে রূপান্তর করা হবে। আর 
তারা চিরদিন নব্য যুবতীই থেকে যাবে। 


অন্যদের মতেঃ হুরগণ প্রকৃতপক্ষে স্ত্রী জাতি কিন্তু তাদের সৃষ্টি 
মানব সৃষ্টির চেয়ে আলাদা এবং আল্লাহ রাব্বুল “আলামীন আপন 
মহিমায় তাদেরকে সৃষ্টি করেছেন। 


অন্যত্র বলা হয়েছেঃ 
[%. ১৯০] ধ 8৩৯ ০ 8৫3 ট 


অর্থঃ ‘(এসব নিয়ামতের মধ্যে থাকবে) তাদের জন্য সচ্চরিত্রবান 

ও সুদর্শন স্ত্রীগণ ৷” (সুরা আর-রাহমান: ৭০) 

সূরা আল-ইমরানে বলা হয়েছেঃ 

(990 ৬ GAS LENE ৩৪ এ) ৬৬৩ (৮) LE BE 9) 
[)০:৩1৮১০ JE © alas ঠ এটা ৬ ৬৪৮১৪ 8৮5 


25 


অর্থঃ “যারা আল্লাহকে ভয় করে তাদের প্রতিপালকের নিকট 
তাদের জন্য এমন উদ্যান সমূহ রয়েছে যার নীচ দিয়ে ঝর্ণাধারা 
প্রবাহমান। আর সেখানে তারা চিরকাল অবস্থান করবে। সেখানে 
তাদের জন্য আরও আছে পবিত্রা স্ত্রীগণ ও আল্লাহর সন্তুষ্টি । 


আল্লাহ বলেন, 

{© এসে 6৬ ও Gl ৪৫০5 © লও উগআ ও 
[rv ০০ 25191] 

“আমি জান্নাতী নারীদেরকে বিশেষরপে সৃষ্টি করেছি। তারপর 

তাদেরকে চিরকুমারী, কামিনী ও সমবয়স্কা বানিয়েছি।” (সূরা 

ওয়াকি'আহ্‌: ৩৫-৩৮) 


এ সমস্ত হুর এবং স্ত্রীগণ শুধু কুমারীই হবে না বরং এমন অবস্থায় 
থাকবে যে, জান্নাতীদের স্পর্শের পূর্বে কোনো মানুষ অথবা জ্বীন 
তাদেরকে স্পর্শ করে নি বা দেখেও নি। কেননা বিচারের পূর্বে 
কোনো ব্যক্তিই জান্নাতে প্রবেশ করতে পারবে না তাই তাদেরকে 
দেখা বা স্পর্শ করাও সম্ভব নয়। 


আল্লাহ রাব্বুল ‘আলামীন নিজেই বলেনঃ 
[4৮:৯০] © SE 39 ALS SSL 9855 0 


26 


অর্থঃ তাদেরকে (জান্নাতীদের) পূর্বে কোনো মানুষ অথবা জ্বীন 
স্পর্শ করে নি।' (সুরা আর-রাহমান: ৫৬) 
আল্লাহ বলেন: 

[oY oe SUI SEC RLU 0 © e545 
“হুরের উদাহরণ হলো, আবরণে রক্ষিত মুক্তার মতো সুন্দর ও 
উজ্জ্বল এবং আয়তলোচনা ৷ ”(সুরা ওয়াকি‘আহ্‌: ২৩) 
আল্লাহ আরো বলেন, 
(© 555 ০৫ HEL © ৬০ BE ০ (০) 

[5৭ 4A :৬১] 


“তাদের চোখ সর্বদাই অবনত (পবিত্রা যারা অন্যের দিকে তাকায় 
না), সুন্দর চোখ বিশিষ্ট এবং তারা যেন ডিমের আবরণের ভেতর 


সুপ্ত উজ্জ্বল ।” (সূরা সাফৃফাত:৪৮- ৪৯) 

আনাস ইবন মালেক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করীম 

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 

UES 5 ৬৪৬৭ ৬৭ 0১ এ LEE IE এম ৩5 ধম এ 5h 
1৬3 591৫4010525 Ul FE ৬5 ৭০ এ 


27 


'জান্নাতীগণের স্ত্রীদের মধ্যে থেকে কোনো একজন স্ত্রী যদি 
পৃথিবীর দিকে উকি মেরো দেখতো তবে আসমান ও জমিনের 
মধ্যবর্তী সবকিছু আলোকিত হয়ে যেতো এবং গোটা পৃথিবী সুগন্ধে 
ভরে যেতো। তার মাথার উড়নাটিও পৃথিবী এবং পৃথিবীর সমস্ত 
বস্তুর চেয়ে দামী ৷’ (বুখারী, ২৭৯৬) 


অন্য বর্ণনায় এসেছে, হুরেরা অত্যন্ত উজ্জ্বল সুন্দরী, রূপবতী, 
লাবণ্যময়ী, সুন্দর ও বড় বড় চোখের অধিকারিণী হবে, কাপড়ের 
মধ্য দিয়ে তাদের হাড়ের ভেতরের মজ্জা দেখা যাবে, তাদের দেহ 
আয়নার মতো স্বচ্ছ হবে এবং যে কেউ নিজের চেহারা তাতে 
দেখতে পাবে। 


আনাস ইবন মালেক থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: মোমিনকে জান্নাতে ১শত নারীর সাথে 
যৌনমিলনের শক্তি দেয়া হবে। (মুসনাদে আহমাদ, ৪/৩৭১) 


অন্য বর্ণনায় আছেঃ 

০০৫1 ৮ Je ৫61৯5 BS HODES ELSE 535 TI Sp 

30 455 ES HE ০০৮১৮ ৬ 9৩1 0509 এ ধর 
100 BLE BL ৩০৪ ৬ ৬9595 


“প্রথম যারা কিয়ামতের দিন জান্নাতে যাবে, তাদের চেহারা 


28 


থাকবে দু'জন স্ত্রী, প্রত্যেক স্ত্রীর উপর থাকবে সন্তরটি কাপড়, 
তথাপি তার ভেতর থেকেও পায়ের নলার ভিতরের মগজ 
দৃষ্টিগোচর হবে।” (তিরমিযী, ২৫৩৫) 


[14 9০:51] LO 59055 CE SESE © ৯৮ ৮০ ৬৯ 


“জান্নাতীরা সোনার খাটে পরস্পর মুখোমুখি হয়ে হেলান দিয়ে 
আরামের সাথে আলাপচারিতা করবে।” (সুরা ওয়াকি'আহ্‌ : ১৫- 
১৬) 


আল্লাহ বলেন: 
[০৭ :০] € ও) 3৯:৩০ IBN 6 9৮ S556 1h) 
“তারা এবং তাদের স্ত্রীরা ছায়ার মধ্যে খাটে হেলান দিয়ে বসবে। 


সেখানে তাদের জন্য রয়েছে ফল-মুল এবং তারা যা চাবে সবই 
|” সূরা ইয়াসিন-৫৬) 


হুরদের প্রাণ মাতানো সংগীত 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে 


29 


হুরদের একটি সমষ্টি থাকবে, যারা এমন মধুর সুরে গান গাবে, 
আল্লাহর কোন সৃষ্টি এত সুন্দর কণ্ঠের গান আর কোনো দিন 
শোনে নি। তারা এ বলে গাইবে: 

‘আমরা চিরস্থায়ী, কোন দিন খতম হবো না, 

আমরা চিরসুখী, কোনদিন দুঃখী হবো না। 

আমরা চিরসন্তুষ্ট, কোন দিন অসন্তুষ্ট হবো না, 

সুসংবাদ, আমরা যাদের জন্য এবং যারা আমাদের জন্য । 

(তিরমিযী, ২৫৬৪): 


আবু হোরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতী গানের ধরণ সম্পর্কে 
জিজ্ঞেস করায় তিনি উত্তর দেন: সে সকল গান হবে আল্লাহর 
হামদ ও গুণ-কীর্তন, প্রশংসা ও স্তুতি৷ 


জান্নাতীদের খেদমতের জন্য অসংখ্য গিলমান থাকবে 
জান্নাতীদের জন্য হুরের পাশাপাশি গিলমান (১০) থাকবে। 


২ দুর্বল সনদে; তবে ইবন উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে 
ত্বাবারানীর কাছাকাছি অর্থে একটি বর্ণনা রয়েছে, শাইখ আল- 
আলবানী সেটাকে হাসান বলেছেন, তাই উপরের বর্ণনাটি রেখে 


দেওয়া হলো। [সম্পাদক] 
30 


১১০ বহুবচন, এক বচনে *১৬ অর্থ দাস, সেবক ইত্যাদি | 


মহান আল্লাহ বলেনঃ 
[৭৮০১০] OSC II BE A BE Lele ০১৮০০) 


“আর তাদের (সেবা যত্বে) কাজে নিযুক্ত থাকবে এমন সুন্দর সুশ্রী 
বালক, তারা যেন (ঝিনুকে) লুকিয়ে থাকা মুক্ত ৷” (সূরা তুর: ২৪) 
১০৬ বা সেবকগণ হবে চিরন্তন বালক। এদের বয়স 
কোনোদিনই বাড়বে না। এই সেইসব বালক যারা বালেগ হওয়ার 
আগেই মৃত্যুবরণ করেছে এবং তাদের বাবা-মা চিরস্থায়ী জাহান্নামী 
হবে। অথবা তারা হবে এক নতুন সৃষ্টি যাদেরকে আল্লাহ আপন 
মহিমায় জান্নাতীদের পরিচর্যা ও সেবার জন্য সৃষ্টি করবেন। 
(আল্লাহই সর্বজ্ঞ)। এ বালকগণ জান্নাতীদেরকে বাসন-কোসন, 
খাদ্য-পানীয় ইত্যাদি পরিবেশনের দায়িত্ব নিয়োজিত থাকবে এবং 
তারা পুরুষ ও মহিলা উভয় ধরনের জান্নাতীদের নিকট অবাধে 
যাতায়াত করবে। 


অন্যত্র বলা হয়েছে: 
O54 BD ELS ভে) BIAS ৩০৭) LEE ০৮5০৬ ৯ 


[১৭:১১] 


“আর তাদের (সেবার জন্য) নির্ধারিত থাকবে এমন সব বালক 
31 


যারা চিরদিনই বালক থাকবে । আপনি তাদেরকে দেখলে মনে 
করবেন এরা যেন ছড়িয়ে দেয়া মুক্তা ।” (সুরা দাহর: ১৯) 


কচিকাঁচা ছোট শিশুদের আপ্যায়ন 


শিশুরা আনন্দের খোরাক । তাদের কচিকাঁচা চালন-চলন মনোহর । 
যদি তারাই আপ্যায়ন করায় তাহলে তা আরো কত বেশি 
আনন্দঘন হবে! আল্লাহ বলেন: 
ek ৩৪ ০০5 ৬১৮ ০৮ © SAE BO, পতি 2১৪৫) 
9 © ৩১ UG HSS; ও SAR 3 ৩৩ SEIS NG 
[৫ ov 219] {© 5১55 ৩ ৮ 
“তাদের কাছে পানপাত্র ও সূরাপূর্ণ পেয়ালা হাতে কচি-কোমল 
শিশুরা ঘোরাফেরা করবে। আর যা পান করলে মাথা ব্যাথা হবে 
না এবং বিকারপ্রস্থ হবে না। আর তাদের পছন্দসই ফল-মুল ও 
করবে।” (সূরা ওয়াকি'আহ্‌: ১৭-২১) 


জান্নাতীদের দৈহিক গঠন 
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
33১9 ৬১৫ SNE সা 95451055106 HEH এ 62 


(452 


32 


গোঁফ বিহীন, খত্নাবিহীন, সুরমা লাগানো, ত্রিশ অথবা তেত্রিশ 
বছরের বয়সের।” (তিরমিযী, ২৫৪৫) 


অন্য হাদীসে বলা হয়েছে: 
(০2৩১৪ 3) elt 83 এস ১ ১৯ 247 0৯) 
“জান্নাতীগণ লোম ও দাড়ি গোঁফ বিহীন হবে, তাদের চোখ থাকবে 
সুরমায়িত। তাদের যৌবন কোনদিনই বিলুপ্ত হবে না এবং তাদের 
কাপড় চোপড়ও পুরানো হবে না।” (তিরমিযী, ২৫৩৯) 
ডা ও )140। 4৮5. I 5 Se 5 এ Adie ও 
৩4% ২৬. (55 ৫5 এ ধু ও ১১৫9 FE 1৯৩ 
3:45 MED 8] 15 8 455 খু CUES এ 0 
(5৮১০1১৩9255 এ ৩৫ 
একবার রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট 
এক বৃদ্ধা আবেদন করলেন: “হে আল্লাহর রাসূল! আপনি দু'আ 
করে দিন আমি যেনো জান্নাতে যেতে পারি।” রাসূলে আকরাম 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: কোন বৃদ্ধা জান্নাতে যাবে 
না। একথা শুনে বৃদ্ধা কাঁদতে লাগলেন। তখন তিনি তাকে ডেকে 


33 


বললেন: বুড়ি শোনো, তুমি যখন জান্নাতে যাবে তখন আর বুড়ি 
থাকবে না। ষোড়ষী যুবতী হয়েই জান্নাতে প্রবেশ করবে। একথা 
শুনে বৃদ্ধা খুশী হয়ে চলে গেলো। [শামায়েলে তিরমিযী, বর্ণনা নং 
২০৫, শাইখ আল-আলবানী বর্ণনাটিকে হাসান বলেছেন] 


জান্নাতের নদী ও বর্ণাসমূহ 
জান্নাতে মোট চার ধরনের নদী প্রবাহিত হবে। 
(১) পানি (২) দুধ (৩) মধু (৪) শরাব। তন্মধ্যে পানি, তার 
ঝর্ণাসমূহ হচ্ছে, 
1) ‘কাফুর’ নামক বর্ণা। এর পানি সুঘাণ এবং সুশীতল। 


2) সালসাবিল ঝর্ণা। এর পানি ফুটন্ত চা ও কপির ন্যায় 
সুগন্ধি ও উত্তপ্ত থাকবে। 


3) তাছনীম নাম ঝর্ণা। এর পানি থাকবে নাতিশীতোষও। 
আল্লাহ তা'আলা বলেন: 
EE ৩5 SE EEE ক 61 5৮৮০] 9555 15:96 GA IG ) 
[৫০ 3১৪] 26 


“আর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদেরকে শুভ 
সংবাদ দিন যে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদী 


34 


প্রবাহিত।” (আল বাকারা:২৫) 

আল্লাহ তা'আলা আরও বলেন: 
HA ৩০8 ৩৪৫ 25 হও ০০১৪ Sl ও জারা 16) 
289 ০১১০ ৩৩ ১৪6 ৩৪০৪] AE ৬১৪0 ২০ KE 
[০:০০ ডি ৩৪ ঞ৪ 


“মুত্তাকীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার দৃষ্টান্ত: 
তাতে আছে নির্মল পানির নহরসমূহ, আছে দুধের নহরসমূহ যার 
নহরসমূহ, আছে পরিশোধিত মধুর নহরসমূহ এবং সেখানে 
তাদের জন্য থাকবে প্রত্যেক প্রকারের ফলমূল ।”(মুহাম্মদ:১৫) 


আল্লাহ তা'আলা আরও বলেন: 
[০৫ ০১:৬১] ৪১৯০ ৬ SO ৩০৩ ও জেতা 8) 


“নিশ্চয় মুত্তাকীরা থাকবে নিরাপদ স্থানে_ উদ্যান ও ঝর্ণার 
মাঝে ।”(আদ দুখান:৫১-৫২) 


আল্লাহ তা'আলা আরও বলেন: 
[০:১৯] ধ 9 ১৩০৫ ১৩০১ 
“উভয় উদ্যানে রয়েছে প্রবাহমান দুই প্রত্রবণ।”(আর রাহমান:৫০) 


35 


আল্লাহ তা'আলা আরও বলেন: 
[77:৩৯৮] ® ৬৬৮০ IEE ৬১ ৯ 
“উভয় উদ্যানে আছে উচ্ছলিত দুই প্রত্রবণ।” (আর রাহমান:২২) 
সুরা যারিয়াতে বলা হয়েছে: 


0:56 58585 55 0255 © 095 GE ও জা ৫) 
[৭7 ৭০:95)13]] EO 9১৮৫ ও] 


“অবশ্য মুক্তাকী লোকেরা সেদিন বাগ-বাগিচা ও ঝর্ণাধারাসমূহের 
পরিবেষ্টনে অবস্থান থাকবে। তাদের রব তাদেরকে যা দেবে 
সানন্দে তারা তা গ্রহণ করতে থাকবে। (এটা এজন্য যে) তারা 
এর আগে মুহসিন (সদাচারী) বান্দা হিসেবে পরিচিত ছিলো ।” 
(সুরা যারিয়াত: ১৫-১৬) 


বাগানসমূহের নিচ দিয়ে প্রবাহের অর্থ হচ্ছে, বাগানসমূহের পাশ 
দিয়ে নদী নালা প্রবাহমান থাকবে। কেননা- বাগ-বাগিচা যদিও 
নদীর কিনারে হয় তবু তা নদী থেকে একটু উচু জায়গাই হয়ে 
থাকে এবং নদী ও বাগান থেকে সামান্য নিচু নিয়েই প্রবাহিত 
হয়। 

পক্ষান্তরে যে সমস্ত জায়গায় ঝর্ণার কথা বলা হয়েছে সেখানে 


বাগান এবং ঝর্ণা একত্রে থাকবে একথাই বলা হয়েছে । আমরা 
36 


জানি বাগানের মধ্যে বা একই সমতলে ঝর্ণা থাকা সম্ভব। শুধু 
সম্ভবই নয় বাগানের শোভা বর্ধনের একটি অন্যতম উৎসও বটে। 
তাই কুরআনের ভাষায় হচ্ছে: 

[০৫:১৩] ও ১১ ৩০৪ ও) 
“সেদিন তারা বাগ-বাগিচা ও ঝর্ণাসমূহের পরিবেষ্টনে অবস্থান 
করবে ।” 
আরো বলা হয়েছে: 

[১6:১০১৭] বব 9১035১৪8০40 ৫৮ কো 23) 
“জান্নাতের ছায়া তাদের উপর বিস্তৃত হয়ে থাকবে এবং তার 
ফলসমূহ সর্বদা আয়ত্বের মধ্যে থাকবে৷” (সুরা দাহর: ১৪) 
একই জায়গায় নানা ধরনের ফুল ফলের বাগান, বড় বড় ছায়াদার 
বৃক্ষরাজি, বর্ণাসমূহ, সাথে বিশাল আয়তনের অস্টরালিকাসমূহ, পাশ 
দিয়ে প্রবাহমান নদী, একত্রে এগুলোর সমাবেশ ঘটলে পরিবেশ 
কত মোহিনী মনোমুগ্ধকার হতে পারে তা লিখে বা বর্ণনা করে 
বুঝানো কোনক্রমেই সম্ভব নয় শুধুমাত্র মনের চোখে কল্পনার ছবি 
দেখলে কিছুমাত্র অনুমান করা সম্ভব। 
মু'আবিয়া রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী 
সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 

37 


৪৯৩০ ০০৯ 9 ol 29 ০ এ] ও cls কউ ৩1) 
Cas elas, fet saa ia 


“নিশ্চয়ই জান্নাতের মধ্যে থাকবে পানির সমুদ্র, মধুর সমুদ্র, দুধের 
সমুদ্র এবং মদের সমুদ্র; অতঃপর নদী-নালার ব্যবস্থা করা হবে।” 
[তিরিমিযী, ২৫৭১] 


জান্নাতের প্রাসাদ, কক্ষ ও তাঁবুসমূহ 
আল্লাহ তা'আলা বলেন: 
[4৭:29] 33০ ৩৫ ও 225 ৩০০০5 
“আরও ওয়াদা দিচ্ছেন, উত্তম বাসস্থানের, স্থায়ী জান্নাতসমূহে।” 
[সুরা আত-তাওবাহ: ৭২] 
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আরও বলেন: 
[rv ill © 35:26 ০৪23 55 
“আর তারা সুউচ্চ প্রাসাদে নিরাপদে থাকবে ৷”(সূরা সাবা: ৩৭) 
আল্লাহ তা'আলা আরও বলেন: 
€ ৪ 55 EE ৩৪ 85835 15 ৩ BAT ও আগ) 
[৮:৩৪] 


38 


যেহেতু তারা ছিল ধৈর্যশীল। আর তারা প্রাপ্ত হবে সেখানে 
অভিবাদন ও সালাম।”(সুরা আল-ফুরকান: ৭৫) 


আল্লাহ তা'আলা আরও বলেন: 


EE ৩০ ০৪ 8৫০৮৯ 9 ৩৪৮৮৪ ক) BE এ ৩ ৯ 

[Ea © IEA 20488 3 44355 HEY 
“তবে যারা তাদের রবের তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য 
আছে বহু প্রাসাদ যার উপর নির্মিত আরো প্রাসাদ, যার পাদদেশে 
নদী প্রবাহিত; এটা আল্লাহ্‌র প্রতিশ্রুতি, আল্লাহ্‌ প্রতিশ্রুতির 
বিপরীত করেন না।”(সুরা যুমার: ২০) 
আল্লাহ তা'আলা আরও বলেন: 

[৭৭ :৩৯৮] © ELS ৬০৮০৪৪১৮১৯ 

“তারা হুর”তাঁবুতে সুরক্ষিতা। , )সুরা আর(৭২ :রাহমান- 
আবু মুসা আশ'আরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: জান্নাতে মোমিনের জন্য 
মুক্তার তৈরি তাঁবু থাকবে। এর দৈর্ঘ্য হবে ৬০ মাইল। সেখানে 
মোমিনদের পরিবার থাকবে । তারা তাদের কাছে আসা-যাওয়া 


করবে, একে অপরকে দেখতে পারবে না। (বুখারী, ৪৮৭৯; 
39 


মুসলিম, ১৮০) 


তাঁবু দীর্ঘ হওয়ার কারণে সাধারণভাবে একে অপরকে দূরত্বের 
কারণে দেখতে পাবে না। 


আনাস ইবন মালেক থেকে বর্ণিত, তিনি মিরাজের হাদীস বর্ণনা 
করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বরাত দিয়ে 
বলেন: জিবরীল আমাকে সিদরাতুল মোনতাহা পর্যন্ত নিয়ে গেলো। 
এরপর অজ্ঞাত রং দ্বারা চতুর্দিক আবৃত হয়ে গেলো। পরে 
আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো। সেখানে মুক্তার তৈরি 
তাঁবুসমূহ রয়েছে। এগুলোর মাটি হচ্ছে মেশক। (বুখারী, ৩৪৯; 
মুসলিম, ১৬৩) 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: জান্নাতের ইট 
হলো সোনা ও রূপার, মাটি হলো মেশক, কংকর হলো মুক্তা ও 
ইয়াকুত, মাটি হলো যাফরান। যে প্রবেশ করবে সে সুখে থাকবে, 
দুঃখী হবে না, চিরস্থায়ী হবে, মৃত্যু বরণ করবে না, পোশাক 
পুরাতন হবে না এবং যৌবন শেষ হবে না। [তিরমিযী, ২৫২৬; 
মুসনাদে আহমাদ ২/৩০৪] 


জান্নাতের বৃক্ষ ও বিহঙ্গকুল 
আল্লাহ তা'আলা বলেন: 


40 


নৈ © ৯৮৪ ১৩৩ ও ৪ A ও 4০ SED ছি এ এপ) 
ASN ধ ৪ 55S HSB; 0০১৮৫ 555 0 ১945 ০৮) ও) ১৮৪ 
[৭ aN 
“আর ডান দিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল! তারা 
থাকবে এমন উদ্যানে, যাতে আছে কাঁটাহীন কুলগাছ এবং কাঁদি 
ভরা কলা গাছ; আর সম্প্রসারিত ছায়া; আর সদা প্রবাহমান পানি 
এবং প্রচুর ফলমূল ।”(সূরা আল-ওয়াৰ্তিআহ্‌: ২৭ _ ৩২) 
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আরও বলেন: 
9১6 ১5১০০ UES Nl: ও ১৬৪৪ ০ 
[EA ঠ৭ ৩৯] ও ৩ 
“আর যে তার রবের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে, তার 
কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে? উভয়ই বহু শাখা- 
পল্লববিশিষ্ট।”(সুরা আর-রাহমান: ৪৬ - ৪৮) 
আল্লাহ তা'আলা আরও বলেন: 
{© 3555৩ $ ১৫০০৫ ৩৫০ গর ও ও ১৩৪5৩ 
[NE «7৭ 2১১] 
“এ উদ্যান দুটি ছাড়া আরো দুটি উদ্যান রয়েছে। কাজেই তোমরা 


41 


উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে? ঘন 
সবুজ এ উদ্যান দু'টি ।”(সুরা আর-রাহমান: ৬২ - ৬৪) 
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আরও বলেন: 
[৮1০১০] ৪৮৪ ১৬ ও EIT 

“নিশ্চয় মুত্তাকীরা থাকবে ছায়ায় ও প্রত্রবণ বহুল স্থানে।”(সুরা 
আল-মুরসালাত: ৪১) 
আনাস ইবন মালেক রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, তিনি 
বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
১১ 91. (1৬58 3৩ SL ৬ ও SU ms it হক উ ৩) 

(dll) ধর ০৮৫০৫ জি © ৯১4: 9৮9 ¥ : 53h 
“নিশ্চয়ই জান্নাতের মাঝে এমন একটি বৃক্ষ হবে, যার ছায়ার 
মাঝে একজন আরোহী একশ বছর পর্যন্ত ভ্রমণ করতে পারবে, 
তবুও বৃক্ষের ছায়াকে অতিক্রম করতে পারবে না। যদি তোমরা 


চাও, তাহলে তোমরা পাঠ কর: (আর সম্প্রসারিত ছায়া এবং সদা 
প্রবাহমান পানি)।”* 


অন্য হাদীসে বলা হয়েছে: 


* বুখারী, আস-সহীহ, হাদিস নং- ৩২৫১; মুসলিম, ২৮২৭ । 
42 


(০৯১ ০০৩০০৪ Yat হক1 ৬৭ 


“জান্নাতে এমন কোন বৃক্ষ নেই যার শাখা প্রশাখা স্বর্ণের নয়৷” 
(তিরমিযি, ২৫২৫) 


জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন: একদিন 
আমি সালমান ফারেসীর নিকট গেলাম। তিনি আলাপ আলোচনার 
এক পর্যায়ে ছোট একটি কাঠের টুকরো নিলেন, যা তার দু" 
আঙ্গুলের মাঝে থাকার কারণে ভালোভাবে দেখা যাচ্ছিল না। তিনি 
বললেন: যদি তুমি জান্নাতে এতটুকু কাঠ সংগ্রহ করতে চাও তা 
পারবে না। আমি বললাম: তাহলে খেজুর গাছও অন্যান্য গাছপালা 
কোথায় যাবে। (যার কথা কুরআন ও হাদীসে উল্লেখ আছে?) 
তিনি বললেন: অবশ্য খেজুর ও অন্যান্য গাছপালা সেখানে থাকবে 
তবে তা কাঠের হবে না| বরং তা শাখা প্রশাখাগুলো মোমি ও স্বর্ণের 
তৈরী হবে। আর তাতে থাকবে কাঁদি কাঁদি থেজুর। (বাইহাকী; আল-বা'ছে 
ওয়ান নুশূর, ১/১৯১; শু'আবুল ঈমান, ৭৭৯৭; শাইখ আল- 
আলবানী সহীহুত তারগীবে সেটাকে হাসান বলেছেন) 


জান্নাতে শুধু গাছ-পালা, নদী-নালা ও বর্ণাধারাই থাকবে না। 
সেখানে রং বেরং এর নানা প্রজাতির পাখীও থাকবে। তারা 
সারাক্ষণ কুজন কাকলীতে মুখরিত করে রাখবে। 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
43 


“জান্নাতে লম্বা ঘাড় বিশিষ্ট উটের ন্যায় পাখীও আছে। যারা সর্বদা 
জান্নাতের বৃক্ষারাজীর মধ্যে বিচরণ করে বেড়াবে।” আবুবকর 
রাদিয়াল্লাহু আনহু শোনে আরজ করলেন: “ইয়া রাসূলাল্লাহ! তারা 
তো খুব আনন্দময় ও সুখময় জীবন যাপন রত।” রাসূলুল্লাহ 
আলাইহি ওয়াসাল্লাম বললেন: “সেগুলো ভক্ষণকারীরা সেখানে 
আরো উত্তম জীবন যাপন করবে।” একথা তিনি তিনবার 
বললেন। (মুসনাদে আহমদ ৩/২৩৬) 


জান্নাতীদের আসবাবপত্র 

৩5150 © lf SI PIE 299 ৩৪ IG fle BUG; ) 
[১7 ৭০:১৮১৭৭] ধ 39172359১52 

“তাদের সম্মুখে রৌপ্য নির্মিত পাত্র ও কাঁচের পেয়ালা আবর্তিত 


করানো হবে। সে কাঁচ যা রৌপ্য জাতীয় হবে এবং সেগুলোকে 

পরিমাণ মতো ভরতি করে রাখা হবে।” (সূরা দাহর: ১৫-১৬) 

অন্যত্র বলা হয়েছে: 

LAN ৮৮ ৬ 5 চি PRS ০৩ ০৬০৪ HE ১৬৫) 
[৭:-১৯০]] € ৪) 3১05 ৩৩ El GES i; 

“তাদের সামনে সোনার থালা ও পান পাত্র আবর্তিত হবে এবং 

মন ভুলানো ও চোখ জুড়ানো জিনিসসমূহ সেখানে বর্তমান 


44 


থাকবে। তাদেরকে বলা হবে এখন তোমরা চিরদিন এখানে 
থাকবে ।” (সূরা যুখরুফ: ৭০) 

এখানেও দেখা যাচ্ছে কোথাও স্বর্ণের এবং কোথাও রৌপ্যের 
পাত্রের কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সেখানে স্বর্ণের অথবা 
রৌপের পান পাত্র একত্রে অথবা পৃথক পৃথক ব্যবহার করা হবে। 
তবে রৌপ্য পাত্রের আরেকটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যে, সে 
পাত্রগুলো যদিও রৌপ্যের তৈরী হয় কিন্তু কাঁচের মতো স্বচ্ছ দেখা 
যাবে। যা দেখলে কাঁচের মতোই মনে হবে কিন্তু কাঁচের মতো 
ভঙ্গুর হবে না। ঠিক তদ্রুপ স্বচ্ছ বালাখানার কথাও হাদীসে উল্লেখ 
আছে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


(৯১৯৩ ১০৮১৪ ৬৮৬ ০৮ ৬০১৬ ৩০৪ উ ০৯ ৯1৩ ৩1) 


“জান্নাতের মধ্যে এমন বালাখানা আছে (স্বচ্ছতার কারণে) যার 
ভেতরের অংশ বাইরে থেকে এবং বাইরের অংশ ভেতর থেকে 
দেখা যায়।” (মুসনাদে আহমাদ ২/১৭৩) 


Nl Ary -—-—---—- ০৯৩ ৮৮১৯ 
“তাদের চিরুনী হবে স্বর্ণের তৈরি --- তাদের ধুপদানী সুগন্ধী কাঠ 
দিয়ে জ্বালানো হবে।” (বুখারী, ৩২৪৫; মুসলিম, ২৮৩৪) 


45 


সোনা-রূপার জান্নাত 


আবু মুসা আশ'আরী থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: “দুটো জান্নাত রূপার এবং পানপাত্র ও 
আসবাপত্রও রূপার। আর দুটো জান্নাত সোনার এবং পানপাত্র ও 
আসবাবপত্র সোনার । জান্নাতে আদনে তাদের ও আল্লাহর মধ্যে 
দৃষ্টির আড়াল হলো আল্লাহর অহংকারের চাদর ৷” (বুখারী, ৪৮৭৮; 
মুসলিম, ১৮০)। 


জান্নাতের ইটগুলো সোনা ও রূপার, সিমেন্ট হচ্ছে মেশক, কংকর 
হচ্ছে মণি-মুক্তা ও ইয়াকুত পাথর এবং মাটি হচ্ছে যাফরান। 


আনাস ইবন মালেক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: “জান্নাতে একজন আওয়াজ 
দানকারী আওয়াজ দিয়ে বলবে; তোমরা এখন থেকে চিরসুস্থ, 
কখনও অসুস্থ হবে না; তোমরা এখন থেকে চিরদিন জীবিত, আর 
মৃত্যু বরণ করবে না, তোমরা এখন থেকে চিরযুবক, আর 
কোনদিন বৃদ্ধ হবে না, তোমরা এখন থেকে চিরস্থায়ী নিয়ামত ও 
সুখ-শান্তিতে থাকবে, কখনও দুঃখ-বেদনার সম্মুখীন হবে না।” 
একথাই আল্লাহ নিম্নোক্ত আয়াতে বলেন: তাদেরকে ডেকে বলা 
হবে, তোমাদের আমলের বিনিময়ে তোমরা এ জান্নাত লাভ 
46 


করেছো ।” (মুসলিম, ২৮৩৭) 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: 


“জান্নাতে একটি বাজার আছে। সেখানে জান্নাতীগণ প্রতি শুক্রবার 
যাবে। সেখানে উত্তর দিকে হতে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হয়ে 
জান্নাতীদের মুখমন্ডল ও পরিধের বস্ত্রাদি সুগন্ধিতে ভরিয়ে দেবে। 
আর তাদের সৌন্দর্য ও রূপ লাবণ্য পর্যায়ক্রমে বাড়তে থাকবে। 
সুতরাং তারা অত্যন্ত সুন্দর ও লাবণ্যময় হয়ে নিজেদের স্ত্রী নিকট 
ফিরে আসবে। স্ত্রীগণ তাদেরকে দেখে বলবে, আল্লাহর শপথ“ 
তোমার যে সৌন্দর্য ও লাবণ্যের অধিকারী হয়েছো । আবার 
পুরুষগণও বলবে, আল্লাহর কসম! আমরা তোমাদের কাছ হতে 
যাবার পর তোমাদের রূপলাবণ্য ও সৌন্দর্যও অনেক গুণ বৃদ্ধি 
পেয়েছে। (মুসলিম, ২৮৩৩) 


জান্নাতবাসীদের খাদ্য ও পানীয় 
আল্লাহ তা“আলা বলেন: 
[৭ ০*:০5191] র্‌ ০52 5 ৪০০৮ 5 © ST 2 ০ 28৬ 82 


“আর (ঘোরাফেরা করবে) তাদের পছন্দমত ফলমূল নিয়ে, আর 
তাদের ঈন্সিত পাখীর গোস্ত নিয়ে। [সূরা আল-ওয়াকি'আহ: ২০- 
২১] 


47 


আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আরও বলেন: 
ny 48 8৫2 ০ ui ৩৪৪ PE 5: SE) 22] রি 4 
[০ 45৭ A 51789 ES HSL ৬৪ ৩৭৩ ৪ ও 5 

“এ এক স্মরণ, আর মুত্তাবকীদের জন্য রয়েছে উত্তম আবাস, 
জান্নাত, যার দরজাসমূহ তাদের জন্য উন্মুক্ত। সেখানে তারা 
আসীন হবে হেলান দিয়ে, সেখানে তারা বহুবিধ ফলমুল ও পানীয় 
চাইবে ৷” [সূরা সদ, ৪৯-৫১] 

আল্লাহ তা'আলা আরও বলেন: 


3 ৬৩০৪ রা 
[7 ০০ LSM © et C3 2; 49) 


“নিশ্চয় সৎকর্মশীলেরা পান করবে এমন চি থেকে 
যার মিশ্রণ হবে কাফুর --- এমন একটি প্রত্রবণ যা থেকে 
আল্লাহ্‌র বান্দাগণ পান করবে, তারা এ প্রত্রবণকে যথেচ্ছা 
প্রবাহিত করবে ।” [সুরা আল-ইনসান, ৫-৬] 
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আরও বলেন: 

745 ৩০4১০ ০55 55 Gs Yj G54 ১৬ EL ৩৯০ ও) 
B61 ধরে ০৮৯ 2৪ ৬ SHI ধুর ৩৯ এট ও ৩০১১ 2৯ 


Lt 
48 


“কেউ মন্দ কাজ করলে সে শুধু তার কাজের অনুরূপ শাস্তিই 
প্রাপ্ত হবে। আর যে পুরুষ কিংবা নারী মুমিন হয়ে সৎকাজ করবে 
তবে তারা প্রবেশ করবে জান্নাতে, সেখানে তাদেরকে দেয়া হবে 
অগণিত রিষিক।”(সুরা গাফের: ৪০) 


আল্লাহ তা“আলা আরও বলেন: 
LEN এ ৩ 3 GIDE 5 ৩৪ ০৬০৪ 795 ১ 
[4):-৯১-))] ধ্ব GO 99445 3: 2 ৩] ke 
“স্বর্ণের থালা ও পানপাত্র নিয়ে তাদেরকে প্রদক্ষিণ করা হবে; 
সেখানে মন যা চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয় তাই থাকবে । আর 
সেখানে তোমরা স্থায়ী হবে।” (সুরা যুখরুফ: ৭১) 
আল্লাহ তা'আলা আরও বলেন: 
OE 509 280 56 ও ৬৬ (255 এ ও HET ৬ 
AN 2১3০1 LO 95255 0৫315551508 LS © ভরা SIE 
[৭ 


“মুত্তাকী লোকেরা সেখানে বাগানসমূহে ও নিয়ামত সম্ভারের মধ্যে 
অবস্থান করবে। মজা ও স্বাদ আস্বাদন করতে থাকবে সে সব 
জিনিসের যা তাদের রব তাদেরকে দেবেন। আর তাদের রব 
তাদেরকে জাহান্নামের আজাব হতে রক্ষা করবেন। (তাদেরকে 


49 


বলা হবে) খাও এবং পান কর মজা ও তৃপ্তির সাথে । এটা তো 

তোমাদের সে সব কাজের প্রতিফলন যা তোমরা (পৃথিবীতে) 

করছিলে ।” (সূরা তুর: ১৭-১৯) 

অন্যত্র বলা হয়েছে: 

০৮9০৫ © 89555 © HE ম ও ও LS Me ২ %৪৯ 
[ct VBL STANT ও 0 ভু 

“সেখানে তারা বাঞ্ছিত সুখভোগ লিপ্ত থাকবে। (তাদের অবস্থান 

হবে) জান্নাতের উচ্চতম স্থানে। যা ফলসমূহের গুচ্ছ ঝুলতে 

থাকবে। (বলা হবে) খাও এবং পান করো, তৃপ্তি সহকারে । সে 

সব আমলের বিনিময়ে যা তোমরা অতীত দিনে করেছো । ” (সূরা 

আল হাক্কাহ: ২১-২৪) 

আরো বলা হয়েছে: 


48199 3 ৩১ ও) SATUS UG G5 555 ৩১ ৬৪15) ৯ 

[৫০:55] ধ্ব1:5 
“জান্নাতের ফল দেখতে পৃথিবীর ফলের মতোই হবে। যখন কোন 
ফল তাদের দেয়া হবে খাবার জন্য, তারা বলবে: এ ধরনের ফল 
তো আমরা পৃথিৰ তেই খেয়েছি।” (সূরা বাকারা: ২৫) 


ফলগুলো যদিও পৃথিবীর মতো মনে হবে কিন্তু স্বাদ ও গন্ধে 
50 


সম্পূর্ণ উন্নত ও ভিন্ন ধরনের হবে। প্রতিবার খাওয়ার সময়ই তার 
স্বাদ গন্ধ শেনৈ: শেনৈ: বৃদ্ধি পাবে। 

এখানে প্রশ্ন হতে পারে যে, পৃথিবীতে দুঃখ আছে বলেই সুখকে 
আমরা উপভোগ করতে পারি। কিন্তু জান্নাতে যদি দুঃখ না থাকে 
তবে শুধু সুখ উপভোগ করা যাবে কি? বা সুখ ভোগ করতে 
করতে একঘেয়েমী লাগবে না? 


এ দুটি উত্তর হতে পারে 
প্রথমত: জান্নাতীগণ জাহান্নামীদের অবস্থা অবলোকন করতে 
পারবে এবং কথপোকথনও হবে। তাই তাদের সুখকে 


জাহান্নামীদের সাথে তুলনা করতে কষ্ট হবে না এবং সে সুখে 
এক ঘেয়েমিও আসবে না। 


দ্বিতীয়ত: দুঃখ না থাকলেও সুখের মাত্রা স্থিতিশীল হবে না, 

পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকবে। কাজেই সে সুখভোগ কখনো 

ক্লান্তি আনে না বরং সুখভোগের অনুভূতি তীব্র হতে তীব্রতর হবে। 

জান্নাতীদের প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না 

ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন: 

৩9 ১৯ 33 ৩৪৮৯০৬২ Ny ৩৪৮০৯৪ ৩১০৪ GS Dl 059 
51 


LS Sl cdl ৩৯৯৬২ DA ES লী DS ll IT, 
(১২০ ৪৪ 
“জান্নাতীগণ জান্নাতের খাবার খাবে এবং পানীয় বস্তু পান করবে 
কিন্তু সেখানে তাদের পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না, 
এমনকি তাদের নাকে ময়লাও জমবে না। ঢেকুরের মাধ্যমে 
তাদের পেটের খাদ্যদ্রব্য হজম হয়ে মিশকের সুগন্ধির মতো 
বেরিয়ে যাবে। স্বাস-প্রশ্বাস গ্রহণের মতোই তারা তাসবীহ 
তাকবীরে অভ্যস্ত হয়ে যাবে।” (মুসলিম, ২৮৩৫) 


অন্যত্র বলা হয়েছে: 
(09০০০২9০9৮3 9 ০9০93 5 ০৯%২) 


“তাদেরকে পেশাব পায়খানা করতে হবে না, মুখে থুথু আসবে না, 
আর নাকে কোনরূপ ময়লা জমবে না।” (বুখারী, ৩৩২৭; মুসলিম, 
২৮৩৪) 


জান্নাতবাসীদের পৌষাক-পরিচ্ছদ 
আল্লাহ তা“আলা বলেন: 
CO ৬০4০ BEG RS ৩৪ 29 be ও ও) 


[ঘা 


52 


“সেখানে তাদেরকে অলংকৃত করা হবে সোনার কাঁকন ও মুক্তা 

দ্বারা এবং সেখানে তাদের পোষাক-পরিচ্ছদ হবে রেশমের ।”(সূরা 

আল-হাজ্জ: ২৩) 

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আরও বলেন: 

৪৩২ ৩৪ 15৬৬ GG SG SRS ৩৪ 2৩ ৬ ও SIE ৯ 

© 8557 ৩৫০৪ HHT তে BEN EE Gs ESE 57550 

[৮৭:-2651] 

“সেখানে তাদেরকে স্বর্ণ কংকনে অলংকৃত করা হবে, তারা পরবে 

সুন্ম ও পুরু রেশমের সবুজ বস্তু, আর তারা সেখানে থাকবে 

হেলান দিয়ে সুসজ্জিত আসনে; কত সুন্দর পুরস্কার ও উত্তম 

বিশ্রামস্থল!” (সুরা আল-কাহাফ: ৩১) 

আল্লাহ তা'আলা আরও বলেন: 

78015 29৪ ৩৪9৩৭ সি 87505 4৯৬ ০০০০ ০৩৪1০ 
[৭৭:১১] (1654৮ 005 

“তাদের আবরণ হবে সুক্ষ্ম সবুজ রেশম ও স্তুল রেশম, আর তারা 

অলংকৃত হবে রৌপ্য নির্মিত কংকনে, আর তাদের রব তাদেরকে 

পান করাবেন পবিত্র পানীয় ৷” (সুরা আল-ইনসান: ২১) 


সূরা আর রাহমানে বলা হয়েছে: 
53 


NUN উ ৩৩৯ 35899 PE B55 Be ও 9 
“তারা সবুজ গালিচা ও সুন্দর সুরঞ্জিত শয্যায় এলায়িতভাবে 
অবস্থান করবে।” (সূরা আর রহমান: ৭৬) 


উপরোক্ত আয়াতসমূহের আলোকে বুঝা যায় যে, উক্ত পোশাক 
এবং অলংকার পুরুষ ও মহিলা উভয়কেই পরানো হবে অলংকার 
সাধারণত: মহিলাগণই পরে থাকে । কিন্তু পুরুষদেরকে পরানো 
হবে, কথাটি আমাদের নিকট একটু খটকা লাগে। তবে 
গভীরভাবে চিন্তা করলেই বুঝা যায় যে, প্রাচীনকালে এমন কি 
কুরআন যখন অবতীর্ণ হয়েছে তখনো রাজা-বাদশাগণ, সমাজপতি 
ও সম্বান্ত ব্যক্তিবর্গ হাতে, কানে, গলায় পোষাক পরিচ্ছদের 
অলংকার ও মুকুট ব্যবহার করতেন। এককালে আমাদের দেশের 
রাজা বাদশা ও জমিদারগণ বিভিন্ন প্রকার অলংকার পরতেন সত্যি 
করা বলতে কি, তখন পুরুষদের অলংকারদি ছিলো কৌলিন্যের 
প্রতীক। এ কথাটি সূরা যুখরুফের একটি আয়াতেও প্রমাণিত 
হয়। যখন মুসা (আলাইহিস সালাম) জাকজমকহীন পোষাকে 
শুধুমাত্র একটি লাঠি হাতে ফিরআউনের দরবারে গেলেন, 
ফিরআউনকে দাওয়াত দেয়ার জন্য, তখন সে সভাসদকে লক্ষ্য 
করে বলে উঠলো: 


“এ যদি আসমান জমিনের বাদশাহর নিকট হতে প্রেরিতই হতো 


54 


তবে তাকে স্বর্ণের কংকন পরিয়ে দেয়া হলো না কেনো? কিংবা 
ফেরেশতাদের একটা বাহিনীই না হয় তার আর্দালী হয়ে 
আসতো ৷” (সূরা যখরুফ: ৫৩) 


কোথাও স্বর্ণের কংকন আবার কোথাও রৌপের কংকন পরানোর 
কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে কোনো কোনো আলেম বলেন: 


“এ সব কটি আয়াত একত্র করে পাঠ করলে তিনটি অবস্থা সম্ভব 
বলে মনে হয়। 


প্রথমত: তারা কখনো স্বর্ণের এবং কখনো রৌপের কংকন পরতে 
চাবে, আর উভয় জিনিসই তাদের ইচ্ছানুযায়ী থাকবে। 


দ্বিতীয়ত: স্বর্ণ ও রৌপ্যের কংকন তারা একসঙ্গে পরবে। কেননা, 
তাতে সৌন্দর্য্যের মাত্রা অনেকগুণ বৃদ্ধি পেয়ে যাবে। 


তৃতীয়ত: যার ইচ্ছা হবে স্বর্ণের কংকন পরবে এবং যার ইচ্ছা 
হবে রৌপ্যের কংকন পরবে।” 


জান্নাতের বিছানা 
আল্লাহ তা“আলা বলেন: 


সে 85 5 


BNE ৩ ভি কুছ 2৩৩21 প্র পুত BE HUGS দু. Be £ 5 
8555 © ৭৪৯০০০১3055 ও 4৪৯০১ PST © ২৪১৮০ ১০ ক ৯ 
[১4 ০:2৯] ধ (48582 


55 


“সেখানে থাকবে উন্নত শয্যাসমূহ, আর প্রস্তুত থাকবে পানপাত্র, 
সারি সারি উপাধান এবং বিছানা গালিচা ৷” (সূরা আল-গাশিয়া: ১৩ 
= ১৬) 


আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আরও বলেন: 


৩৯০৭ ও) I HEL ৪9 391৬ ৬৪5 ৬১ এ SSE) 


Lot 


“সেখানে তারা হেলান দিয়ে বসবে এমন ফরাশে যার অভ্যন্তরভাগ 
হবে পুরু রেশমের । আর দুই উদ্যানের ফল হবে কাছাকাছি” 
(সূরা আর-রাহমান: ৫৪) 


আল্লাহ তা'আলা আরও বলেন: 
[7:১0] ধু © ৩৬০৯ ৩০০ p> ০৯ F SE ) 


উপরে ।” (সূরা আর-রাহমান: ৭৬) 


জান্নাতবাসীদের অলঙ্কার 
আল্লাহ তা“আলা বলেন: 


০0 ধ ও ৮০০ 45189 ৩৯১ 9৪2৬৭ be US STS} 
[SY 


56 


“সেখানে তাদেরকে অলংকৃত করা হবে সোনার কাঁকন ও মুক্তা 
দ্বারা এবং সেখানে তাদের পোষাক-পরিচ্ছদ হবে রেশমের ।”(সুরা 
আল-হাজ্জ: ২৩) 

আল্লাহ তা'আলা বলেন: 


25 2৩১ ৩৪ সি 3705৯ ৬০০৯৩ ০৪৬৯ 
[৭:৩১] (15545 0558 
“তাদের আবরণ হবে সুক্ষ্ম সবুজ রেশম ও স্থূল রেশম, আর তারা 
অলংকৃত হবে রৌপ্য নির্মিত কংকনে, আর তাদের রব তাদেরকে 
পান করাবেন পবিত্র পানীয়।”(সুরা আল-ইনসান: ২১) 


জান্নাতীদের সৌন্দর্য ও সম্প্রীতি 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: 

৬ ১৯ ৩২১1৯ ১০৭ খু lie fe কল ৩১৯৭৪ ৯৮০১ dsl ob 

১১৩০ ১১০9 ৯০ ০৩ ৫০৯৪ 25 ৯৮১০] ll ও ১১ SS ০৪৪ 
(0০০৩০১১০৪৯৯ 

“যে দলটি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা 

পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ও উজ্জল হবে। তাদের পর যারা 


আলোকউজ্জল তারকার মতো জ্যোর্তিময়। আর সকলের অন্তকরণ 
57 


একটি অন্তকরণ সাদৃশ হবে। তাদের মধ্যে পারস্পারিক মতভেদ 
বা বৈপরিত্য থাকবে না। (বুখারী, ৩২৪৬; মুসলিম, ২৮৩৪) 


আল্লাহ রাববুল আলামীন ইরশাদ করেছেন: 
ALN 33355১5৬931 fe G5 pid ও ডট 
[L£Y 
“আমি তাদের অন্তর থেকে ঈর্ষা ও বৈরিতা দূর করে দেবো। 
সমাসীন থাকবে৷” [সূরা আল-হিজর: ৪৭] 


জান্নাতীগণ জান্নাতী বাপদাদা, স্ত্রী ও সন্তানসহ একান্নবর্তী 


মহান আল্লাহ বলেন: 


le: 


SL ESS re ও ৩০৪১ bias ও ৯ 

[0350 (© ৬৯) TLS 3 GA 5৩৪ ৩1785 
“যারা ঈমান এনেছে এবং তাদের সন্তানও ঈমানের কোন মাত্রায় 
তাদের পদাংক অনুসরণ করেছে, তাদের সে সন্তানদেরকে আমরা 
(জান্নাতে) তাদের সাথে একত্রিত করবো, আর তাদের আমলে 
কোন কম করা হবে না।” (সূরা তুর: ২১) 


58 


সুরা রাদে বলা হয়েছে: 
EI HTB 6 ৬ 2৩ ও ভে ও এ) 
[৫:১০] O PEE ০2 ৪৩ 3945 KAT; 
বাপ-দাদা, তাদের স্ত্রী এবং তাদের সন্তানদের মধ্যে যারা সৎ ও 
নেককার তারাও তাদের সাথে সেখানে (জান্নাতে) যাবে। 
ফেরেশতাগণ চারদিক হতে তাদেরকে সম্বর্ধনা দিতে আসবে এবং 
বলবে তোমাদের প্রতি শান্তি।”(সূরা রাণদ: ২৩) 
এখানে উল্লেখ্য যে, যে সন্তান অপ্রাপ্ত বয়সে মৃত্যুবরণ করে তাদের 
কথা বলা হয় নি, কেননা তাদের ব্যাপারে তো কুফুর, ঈমান, 
আল্লাহর আনুগত্য ও নাফরমানীর প্রশ্নই উঠে না। সহীহ হাদীসে 
বর্ণিত আছে যে, ঈমানদের সন্তান-সন্ভৃতি এমনিই জান্নাতে যাবে 
এবং মা বাপের সন্তুষ্টির জন্য তাদের সাথে একত্রিত করে দেয়া 
হবে। 


জান্নাতে চিরস্থায়ীভাবে অবস্থান 

আল্লাহ তা'আলা বলেন: 

© 3 ০৪52 এক হে ৩৫৫ Ah bss সিএ জী SL) 
[VA VISIO ৯522 555 YE 45 


59 


“নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের 
আতিথেয়তার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সেখানে তারা 
চিরকাল থাকবে, সেখান থেকে তারা স্থানান্তরিত হতে চাইবে 
না।”(সুরা আল-কাহাফ: ১০৭ - ১০৮) 
রবের সামনে দণ্ডায়মানে ভীত ব্যক্তির জন্য দুটি জান্নাত 
আল্লাহ তা'আলা বলেন: 
9 © NI ৩৩০ ক উড ও EE 4৪ 8৬ ৩৬ YG 
SN উড © ১৩১ HS F ৩০ এ ও ১৩৪ এ Ni 
[or 75৯ © ৩৩১০১ UES; 
“আর যে তার রবের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে, তার 
কোন্‌ অনুগ্রহে মিথ্যারোপ করবে? উভয়ই বহু শাখা-পল্পববিশিষ্ট । 
কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ 
করবে? উভয় উদ্যানে রয়েছে প্রবাহমান দুই প্রত্রবণ। কাজেই 
তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে? 
উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল দুই দুই প্রকার। কাজেই 
তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ 


করবে?”(সুরা আর-রাহমান: ৪৬ - ৫৩) 
60 


জান্নাতীগণ সর্বাধিক বড় নিয়ামত আল্লাহর দর্শন লাভ করবে 
আল্লাহর দর্শনের ব্যাপারে আল-কুরআনের মাত্র দু'জায়গায় 
আলোচনা করা হয়েছে। সূরা আল কিয়ামাহ এবং সূরা আল- 
মুতাফফিফীনে। 

আল্লাহ বলেন: 

[cv বে ALD] {© BLE ৩০ এ! ও 3 558 2৮ ) 
“সেদিন অনেক মুখমন্ডল উজ্জ্বল হবে। তারা তাদের রবের প্রতি 
তাকিয়ে থাকবে ।” (সুরা কিয়ামাহ: ২২-২৩) 
অন্যত্র বলা হয়েছে: 

[০৩০০] (© SAAS সন FHL ৯ 
“কখনই নয়। নিঃসন্দেহে সেদিন এ লোকদেরকে তাদের রব এর 
দর্শন হতে বঞ্চিত রাখা হবে।” (সূরা মুতাফফিফীন: ১৫) 


নবী করীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, 
অধিক প্রিয় ও পছন্দনীয় আর কিছু হবে না।” (মুসলিম, ১৮১; 
তিরমিযী, ২৫৫২) 


অন্যত্র বলা হয়েছে; 


6] 


62) 41:41:55 ০29 ৮0: খা 0১ JL JG HEEL ৩) 
duel ও e390 39৯5 12০০ 55 ৭158 49555 
০১ 5 SS ৬৩০ ০৬৪ ও JS Sls ৬1০৬৪ 
৮৮০93 39৬০ 7৬46 (1 ৭১ 0D ৬ ৩৩ ih Gf; 

15515454০25 
“মহান ও পরাক্রমশালী আল্লাহ জান্নাতবাসীদের বলবেন, হে 
জান্নাত বাসীগণ! তারা বলবে হে আমাদের প্রভূ, আমরা উপস্থিত। 
সমস্ত মঙ্গল ও কল্যাণ আপনার হাতে ৷ (কি আদেশ বলুন!) আল্লাহ 
তা'আলা তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি তোমাদের 
আমলের প্রতিদান পেয়ে সন্তুষ্ট হয়েছ? তারা (জান্নাতীগণ) জবাব 
দিবে-হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন সব নেয়ামত 
দিয়েছেন যা অন্য কাউকে দেননি। তখন আমরা সন্তুষ্ট হবো না 
কেনো? তখন আল্লাহ বলবেন আমি কি তোমাদেরকে এর চেয়েও 
অধিক উত্তম ও উন্নত জিনিস দান করবো না? তারা বলবে এর 
চেয়ে অধিক ও উত্তম বস্তু আর কি হতে পারে? তখন আল্লাহ 
বলবেন আমি চিরকাল তোমাদের উপর সন্তুষ্ট থাকবো । কোনদিন 
আর অসন্তুষ্ট হবো না। (বুখারী, ৬৫৪৯; মুসলিম, ২৮২৯) 


অন্য হাদীসে আছে এ কথা শুনে জান্নাতীগণ তাদের সমস্ত 
নেয়ামতের কথা ভুলে যাবে। কেননা এ সুসংবাদ-ই হচ্ছে তাদের 


62 


কাছে সবচেয়ে বড়ো নেয়ামত। 


সোহাইব ইবন সেনান আর-রূমী থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
65 69338 :465 DEY 45 দাও এ হা 48 35519 
| 32158 ds 3 টা ৩৮০ HS কি 1০০3২) 
70 EG CEE ELLE Ce hi ৬ 
4 
জান্নাতীরা জান্নাতে প্রবেশের পর আল্লাহ তাদেরকে জিজ্ঞেস 
করবেন, তোমরা কি আরো কিছু চাও, তাহলে আমি তা বাড়িয়ে 
দেবো? তারা উত্তরে বলবে, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল 
করেন নি, আমাদেরকে কি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে 
প্রবেশ করাননি? এরপর আল্লাহ নিজের নূরের পর্দা খুলে 
ফেলবেন। আল্লাহর অতিশয় সুন্দর সত্তার প্রতি দৃষ্টি দান অপেক্ষা 
তাদেরকে জান্নাতের আর কোন উত্তম নিয়ামত দেয়া হয় নি। 
(মুসলিম, ১৮১) 


জান্নাত চাইতে হবে আল্লাহর কাছে 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন 
আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদৌস চাইবে। 


63 


সেটাই মধ্যম ও সর্বোচ্চ জান্নাত। 


জান্নাতীদেরকে অসংখ্য ও অগণিত নিয়ামত দেয়া হবে। আল্লাহ 
এক সাথে অনেক নিয়ামতের উল্লেখ করেছেন নিম্নোক্ত আয়াতে: 


শু ০০ 


J SN & Gs 59455 ৫1529 EE Le ১55) 
9৮১ ৩1৮ ৬৫৮ রি নি © RS 3 ৮ US ৩১% 
© LH ৩৪৫ SIE হি ৩5 295 ডি Bs © NAS 
Ei HOC BEY GO 1958 ক 9১ ৩ ০3 
১০৪ ৮615 2১5 ও) ১৭০ ৬৩ {ES EE © NE 


tn 


০ ৬৪ ০ 5 ৷ সু) 91055 28 (০ ৪ এ 
১৪594 es 8781 2564 ০১৩৪০ © 5S BL 
IE ০2৪ ৩ De TE (255 8 
[ee ce :৩০০)]] {© BEES LI 
“এবং তাদের সবর ও ধৈর্যের বিনিময়ে তাদেরকে দেবেন জান্নাত 
ও রেশমী পোশাক-আশাক ৷ তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে 
বসবে । সেখানে রোদের তাপ ও শীতের ঠান্ডা অনুভব করবে না। 
আর গাছের ছায়া তাদের উপর ঝুঁকে থাকবে এবং ফলসমূহ 
তাদের আয়ত্বে রাখা হবে। তাদেরকে খাদ্য ও পানীয় পরিবেশন 
করা হবে রূপার পাত্রে এবং ক্ফুটিকের মতো পানপাত্রে। 


64 


পরিবেশনকারীরা তা পরিমাণ করে পূর্ণ করবে। তাদেরকে 
সেখানে পান করানো হবে, 'যানজাবীল' মিশ্রিত পানপাত্র। এটা 
জান্নাতে অবস্থিত “সালসাবীল” নামক একটি ঝর্ণা। আর তাদের 
কাছে আনাগোনা করবে চির কিশোরগণ। আপনি তাদেরকে দেখে 
মনে করবেন যেন বিক্ষিপ্ত মণি-মুক্তা। আপনি যখন সেখানে 
দেখবেন, তখন নিয়ামতরাজি ও বিশাল রাজ্য দেখতে পাবেন। 
তাদের পোশাক হবে চিকন সবুজ রেশম ও মোটা সবুজ রেশম 
এবং তাদেরকে পরিধান করানো হবে রৌপ্য নির্মিত কংকন এবং 
তাদের প্রতিপালক তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়। এটা 
তোমাদের প্রতিদান। তোমাদের আমল ও কাজ স্বীকৃতি লাভ 
করেছে।” (সূরা আদ-দাহর: ১২-২২) 

জান্নাত সর্বাধিক মূল্যবান জিনিস। তাই তা সংগ্রহের আপ্রাণ ও 
জোরদার চেষ্টা চালানো উচিত। তাকওয়া মূলত: জান্নাত লাভের 
উপায় এবং তা অর্জনের জন্য বাস্তব চেষ্টা ও পরিশ্রমের বাস্তব 
প্রশিক্ষণ । 


65 


জাহান্নাম 


চির দুঃখ-কষ্ট-পেরেশানী, লাঞ্কনা-গঞ্জনা, অপমান, বিড়ম্বনা, 
দুর্ভাগ্য, লঙ্জা-শরম, ক্ষুধা-পিপাসা, আগুন, অশান্তি, হতাশ-নিরাশা, 
চীৎকার-কান্নাকাটি, শাস্তি, অভিশাপ, আযাব-গযব ও অসন্তোষের 
স্থান হলো জাহান্নাম। শান্তির লেশমাত্রই সেখানে নেই। হাত-পা ও 
ঘাড়-গলা শিকলে বেঁধে বেড়ি পরিয়ে দলে দলে জাহান্নামের অতল 
গহবরে নিক্ষেপ করা হবে। যেখানে শুধু অতিবেশি তেজ ও দাহ্য 
শক্তিসম্পন্ন আগুন ছাড়া আর কিছু নেই। দোযখের অগ্নিশিখা 
তাদেরকে উপর, নীচ এবং ডান ও বাম থেকে স্পর্শ করবে, 
জ্বালাতে-পোড়াতে থাকবে । একবার চামড়া পুড়ে গেলে আবারো 
নুতন চামড়া গজাবে যেন বার বার আগুনের স্বাদ আস্বাদন করতে 
পারে। পিপাসায় প্রাণ পেটের নাড়ি-ভূমি গলে যাবে। এ হচ্ছে, 
আজাবের উপর আযাব । তাতে পিপাসা না কমে আরো তীব্র হবে। 
অতি দুর্গন্ধময় যাকুম এবং কাঁটাযুক্ত ঘাস ও গিসলিন হবে তাদের 
খাদ্য। ক্ষুধার তাড়নায় জঠর জ্বালায় তা ভক্ষণ করতে গেলে 
পেটের ভেতরে আরো যন্ত্রণা বাড়াবে । খাদ্য এবং পানীয় হবে 
আযাবের অন্যতম উপকরণ । 


অতিশয় ঠান্ডা ও হিম প্রবাহ দ্বারাও আরেক প্রকার শাস্তি দেয়া 
হবে। বরফের চাইতে শত গুণ ঠান্ডা যামহারীরে তাদেরকে রাখা 


66 


হবে। সে আযাব হবে করুণ। তারা শাস্তির মধ্যে মৃত্যু কামনা 
করবে, কিন্তু তা কবুল হবে না। নিরুপায় হয়ে জাহান্নাম থেকে 
বাইরে যেতে চাইবে। কিন্তু আজ তাদের কোন সাহায্যকারী নেই, 
নেই কোন সুপারিশকারী। নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা। 
জাহান্নাম হচ্ছে বিচিত্র রকমের অসহনীয় যাতনার বিশাল 
কারাগার । জাহান্নাম আজাবের কারণে দৈনিক অঙ্গ-প্রত্যঙ্গ এমনকি 
দেহের মধ্যে অবস্থিত হৎপিন্ড, নাড়ী-ভুড়ি, শিরা-উপশিরা, 
অস্থিমজ্জা ইত্যাদি বিকৃতি ঘটবে কিন্ত সেই তীব্র যন্ত্রণা হতে মুক্তি 
পাবার অথবা পালিয়ে যাবার কোন রাস্তাও খোলা থাকবে না। 
মহান আল্লাহ বলেন: 
245 5 © ADEN ও ১৩ ২5 এত সু ৩ ০১৯ 
[২ AV SA © Lie 

“আর তুমি কি জানো, জাহান্নাম কি? তা শান্তিতে থাকতে দেয় না 
আবার ছেড়েও দেয় না। চামড়া ঝলসে দেয়। উনিশজন ফেরেশতা 
তার প্রহরী হবে।” (সূরা মুদ্দাসসির: ২৭-৩০) 
অন্যত্র বলা হয়েছে; 

[NY NU © ৫ 39 ও ০১০3) 
“হে (জাহান্নামে) মরবেও না আবার জীবিতও থাকবে না।” (সূরা 


67 


আ'লা: ১৩) 
আরো বলা হয়েছে: 
€ উঠো ৩5 5 ২৩৫ O 55 ও bh ৪1৮০ ও স্যুট 
[A ০:10] 
“তারা (জাহান্নামীরা) যখন সেখানে নিক্ষিপ্ত হবে, তখন তার 
ক্ষিপ্রতার তর্জন-গর্জন শুনতে পাবে এবং তা উত্থাল-পাতাল করতে 
থাকবে, ক্রোধ আক্রোশে এমন অবস্থা ধারণ করবে, মনে হবে তা 
গোস্বায় ফেটে পড়বে ।” (সূরা মুলক: ৭-৮) 
3৫592129155 655 ৫1425 ৯৪ 586৩৪ 8 9 
[৮ ৭5:৬৪] ধ1358 DLR ES 5% ES 
“জাহান্নাম যখন দূর হতে তাদেরকে (জাহান্নামীদের)দেখতে পাবে 
তখন তারা তার ক্রোধ ও তেজস্বী আওয়াজ (অর্থাৎ তর্জন-গর্জন) 
শুনতে পাবে। আর যখন তাদেরকে হাত-পা বাধা অবস্থায় 
জাহান্নামের কোন সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন তারা 
সেখানে কেবল মৃত্যুকে ডাকতে থাকবে ।” (সুরা ফুরকান: ১২-১৩) 


সূরা নাবায়ে বলা হয়েছে: 
ঘি ও এ [টে] GE 9820 1১7৪ ৩৫ ০৪ > 5) 


[fY থে) 21] 
68 


“নিশ্চয় জাহান্নাম একটি ঘাঁটি । আল্লাহদ্রোহীদের জন্য আশ্রয়স্থল । 
সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে।” (সূরা নাবা: ২১-২৩) 


জাহান্নামের শ্রেণী বিন্যাস 
মহান আল্লাহ বলেন, 
[55:১৭ 3 75:25 8285 ৩৫ জগ জিএট 


“জাহান্নামের সাতটি দরজা (স্তর) আছে। প্রত্যেকটি দরজার জন্য 
ভিন্ন ভিন্ন দল নির্ধারিত হয়েছে।” (সুরা আল-হিজর: ৪) 


অর্থাৎ জাহান্নাম হচ্ছে পরলোকের এমন একটি বিশাল এলাকা 
যেখানে বিভিন্ন ধরনের শাস্তির জন্য ভিন্ন ভিন্ন এলাকা নির্ধারিত 
আছে। সেগুলোকে প্রধানত: সাত ভাগে ভাগ করা হয়েছে: যথা: 


1) হাবিয়া। 
2) জাহীম। 
3) সাকার। 
4) লাযা। 
5) সাঈর। 
6) হুতামাহ্‌ । 


69 


7) জাহান্নাম । 
বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের অপরাধীরা শাস্তি ভোগ করবে । যেমন: 
জন্যই ভিন্ন ভিন্ন স্তরে শাস্তি নির্দিষ্ট আছে। আবার প্রত্যেকটি 
স্তরের অনেকগুলো ঘাঁটি আছে। যথা: 
গাচ্ছাক: একটি হৃদ ৷ যা জাহান্নামীগণের রক্ত, ঘাম ও পুঁজ ইত্যাদি 
প্রবাহিত হয়ে সেখানে জমা হবে। 
গিছলিন: এটা হচ্ছে জাহান্নামীদের মল-মুত্র জমা হওয়ার স্থান। 
জাহান্নামীরা যখন খুব ক্ষুধা-তৃষ্তা অনুভব করবে তখন উপরোক্ত 
দু'জায়গা হতে পানাহার করতে দেয়া হবে। তাছাড়া “তীনাতুল 
খাবাল” নামক বিষ ও পুঁজে পরিপূর্ণ আরেকটি কুপের কথাও 
হাদীসে উল্লেখ করা হয়েছে। 
সাউদ: এটা তীনাতুল খবলের পাড়ে অবস্থিত একটি বিশাল 
পাহাড়। 
এক শ্রেণীর জাহাননামীদেরকে এ পাহাড়ের উপর উঠায়ে সজোরে 
ধাক্কা দিয়ে নিচে ফেলা হবে, পুণরায় উঠানো হবে এবং ফেলা হবে 
এভাবে শাস্তি দেয়া হবে। 
ইরশাদ হচ্ছে: [১:১0] { 0 5১০ ১:৯৩, ৯“সহসা-ই আমি 


70 


তাকে সাউদ নামক পর্বতে চড়াবো।” (সূরা মুদ্দাসসির: ১৭) 


যুববুল হযন: এটা জাহান্নামীদের আরেকটি ঘাঁট। এখানে রিয়াকার 
ও অহংকারী লোকদেরকে শাস্তি দেয়া হবে। 


গাই: এটা জাহান্নামের মধ্যে সবচেয়ে ভয়ংকর জায়গা । কেননা 
'গাই"য়ের ভীতিজনক হুংকার শ্রবণে জাহান্নামের অন্যান্য স্থান 
প্রতিদিন ‘গাই’ হতে চারশত বার আশ্রয় প্রার্থনা করে। 


আল্লাহ ও রাসূলের অস্বীকারকারীদের জন্য জাহান্নাম 
ইরশাদ হচ্ছে: 
[1:40] ধর © a উঠ LE iE 25%1১ ৩5) 


“যে সব লোক তাদের রবকে অস্বীকার ও অমান্য করেছে, তাদের 
জন্য রয়েছে জাহান্নাম। তা আবাসস্থল হিসেবে অত্যন্ত খারাপ 
জায়গা ৷” (সুরা মূলক: ৬) 


মহান আল্লাহ বলেন, 
SIL A হল রত এটা IS 2195 9১ olf ও 
® 555 2৯ 39 DALE ME 3 ৪১ 555 © একী ৮9 


[76 ০7:595৭0] 
“যারা কুফুরী করেছে এবং কাফের অবস্থাই মৃত্যুবরণ করেছে 


7] 


তাদের উপর আল্লাহর, ফেরেশতাদের ও সমস্ত মানুষের লা'নত। 
এ অবস্থায় তারা (জাহান্নামে) অনন্তকাল অবস্থান করবে। তাদের 
শাস্তি কমানো হবে না অথবা অন্য কোন অবকাশ দেয়া হবে না।” 
(সুরা আল-বাকারা: ১৬১-১৬২) 


[5:৮৭] {© ১৫০ ILL 1 ৩৯১৫৭) ৩৫2৫) 
“আমরা কাফেরদের(আল্লাহ ও রাসূলের অস্বীকারকারী) জন্য 
শিকল, কণ্ঠকড়া ও দাউ দাউ করে জলা আগুন প্রস্তুত করে 
রেখেছি।” (সূরা দাহর: ৪) 
অন্যত্র বলা হয়েছে, যারা কুফুরী করবে তাদের জান্নাতে যাওয়া 


উ্ প্রবেশ করা। 


আল-কুরআনে বলা হয়েছে: 

ধু গুতা ক রা রি J Ce LSE Ee YE ld 

বত টিটি চি 
[5 €5*:৮91১০)]1] 

“যারা আমার আয়াতগ্তলোকে মিথ্যা মনে করে অস্বীকার করেছে 

এবং বিদ্োহীর ভূমিকা অবলম্বন করেছে, তাদের জন্য আসমানের 


72 


দরজা কখনো খোলা হবে না। তাদের জান্নাতে প্রবেশ করা 
উষ্তর প্রবেশ। অপরাধীদের জন্য প্রতিফলন এমন হওয়াই উচিত। 
তাদের জন্য আগুনের শয্যা ও চাদর নির্দিষ্ট আছে। আমরা 
জালেমদেরকে এরকম প্রতিফলনই দিয়ে থাকি৷” (সূরা আ'রাফ: 
৪০-৪১) 


জ্বিন, মানুষ ও পাথর জাহান্নামের ইন্ধন হবে 

মহান আল্লাহ বলেন, 

89৩3০3০৮১০৪ ০০২০ 555s EU বি 9 
0 ধু Sd 2 5 93০28) ৬ ৩০০৪ 3 ৬০ 

WS: SLD উ ও 5 ৩৮৫5৩ 

“আমরা জাহান্নামের জন্য বহু জ্বীন ও মানুষ পয়দা করেছি। 

তাদের কাছে দিল রয়েছে কিন্তু তারা তা দিয়ে চিন্তা ভাবনা করে 

না। তাদের চোখ আছে তবুও তারা দেখেনা, তাদের কান আছে 

কিন্তু তা দিয়ে তারা শুনেনা, তারা জন্ত জানোয়ারের মতো বরং 

তার চেয়েও নিকৃষ্ট। এরাই গাফেলদের অন্তর্ভুক্ত 


সুরা বাকারায় বলা হয়েছে: 
5১৩] © 5১৪৫0 ৩৫৪ ঠ ৩9 এএএা ৬১ ডা $ঞা ১8 


73 


Kt 


“তোমরা জাহান্নামের এ আগুনকে ভয় কর যার ইন্ধন হবে মানুষ 
ও পাথর ৷ যা কাফেরদের জন্য তৈরী করা হয়েছে।” (সূরা আল- 
বাকারা:২৪) 


সূরা তাহরীমে শুধু ভয় করার কথাই বলা হয়নি বরং বাঁচার 
কার্যকরী পথ অনুসন্ধানের কথা বলা হয়েছে। ইরশাদ হচ্ছে: 
0৬ LES; GU el kl Br ও পু 
35558 4 5555 AAG ধা 5৯ ও ৩ BSE Ks Wile 

[7:১০] ধ্ব ও 
“হে ঈমানদারগণ! নিজেকে এবং স্বীয় পরিবারবর্গকে সে আগুন 
হতে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর ৷ সেখানে অত্যন্ত 
কর্কশ, রূঢ় ও নির্মম স্বভাবের ফেরেশতা নিয়োজিত থাকবে । যারা 
কখনো আল্লাহর আদেশ অমান্য করে না। যে হুকুমই তাদেরকে 
দেয়া হোক না কেনো তা ঠিক ঠিক ভাবে পালন করে।” (সূরা 
আত-তাহরীম:৬) 


এখন প্রশ্ন হতে পারে মানুষ ও জ্বীনকে আগুনে জ্বালানো হবে 
এটা যুক্তিসংগত । কারণ তাদেরকে জ্ঞান-বুদ্ধি দিয়েছেন এবং তার 
প্রয়োগের স্বাধীনতাও দিয়েছেন কিন্তু পাথরতো জড়ো পদার্থ, 


74 


তাদেরকে কেন পুড়ানো হবে? 
এর উত্তর হচ্ছে, দু'টি কারণে পাথরকে পোড়ানো হবে। 


এক: যেহেতু মুশরিকগণ পাথরের মুর্তি তৈরি করে তার পৃজা- 
আর্চনা করে এবং বলে যে, এরা আমাদেরকে সেদিন সুপারিশ 
করে বাঁচিয়ে দেবে। তাই তাদেরকে দেখিয়ে দেখিয়ে তাদের 
সাথেই সে সব পাথরের মূর্তিগুলোকে পুড়ানো হবে। যেনো 
মুশরিকগণ বুঝতে পারে এ সব পাথর নিজেকে রক্ষা করার সামর্থ 
পর্যন্ত রাখে না কাজেই কি করে তাদের মুক্তির জন্য সুপারিশ 
করতে পারে। 

দুই: আগুনে পাথর পুড়ালে আগুনের তাপমাত্রা আরও বহুগুণ 
বেড়ে যায়। তাই যেহেতু কাফেরদেরকে কঠিন শাস্তি দেয়াই 
আল্লাহর ফায়সালা তাই আগুনের তাপমাত্রা বাড়ানোর জন্যই 
পাথর পুড়ানো হবে। (এ ব্যাপারে আল্লাহই ভালো জানেন)। 


জাহান্নাম কাকে আহবান করবে? 
এরশাদ হচ্ছে; 


রে 


DA NCL ধ ডি 9৩ 6293 IG FB 2 EI) 


জাহান্নাম সেই ব্যক্তিকে আহবান করবে, যে সত্য ও সুন্দর থেকে 
মুখ ফিরিয়ে নিয়েছিলো এবং তা থেকে পালিয়ে বেড়াচ্ছিলো। আর 


75 


যে ধন-সম্পদ (আল্লাহর পথে ব্যয় না করে) জমা করতো এবং 
তা আকড়ে ধরে থাকতো ।” (সূরা মা'আরিজ: ১৭-১৮)। 
তাফসীরে ইবনে কাসীরে এ আয়াতের ব্যাখায় বলা হয়েছে: বন্য 
প্রাণী যেমনিভাবে তার খাদ্য অনুসন্ধান করে নেয় ঠিক তেমনিভাবে 
জাহান্নাম হাশরের ময়দান থেকে দুষ্ট লোকদেরকে এক এক করে 
খুঁজে নেবে। 

লাগাম থাকবে এবং প্রতিটি লাগাম ৭০ হাজার করে ফেরেশতা 
ধরে রাখবে । (মুসলিম, ২৮৪২) 


জাহান্নামীদেরকে গ্রাস করে জাহান্নাম তৃপ্ত হবে না 
ইরশাদ হচ্ছে: 

[514 6১6৩৪৪৫১6৩১ হি Uk চি 
“আমি সেদিন (জাহান্নামীদেরকে ভর্তি করার পর) জাহান্নামকে 
জিজ্ঞেস করবো: তুমি কি পরিপূর্ণ হয়ে গিয়েছো? জাহান্নাম বলবে: 
আরো আছে কি?” (সূরা ক্কাফ: ৩০) 
নবী করীম সাল্লাল্লাহু আলাইহওিয়া সাল্লাম বলেছেন: 


“জাহান্নামে জাহান্নামীদেরকে অনবরত ফেলা হবে। আর জাহান্নাম 
বলতে থাকবে, আরো আছে কি? সমস্ত জাহানামীদেরকে নিক্ষেপ 


76 


করার পরও জাহান্নাম পরিতৃপ্ত হবে না। তখন আল্লাহ তা'আলা 

জাহান্নামের মধ্যে তাঁর কুদরতী কদম রাখবেন। ফলে জাহান্নাম 

সংকোচিত হয়ে যাবে। আর বলতে থাকবে: ব্যস, ব্যস । আপনার 

ইয্যত ও অনুগ্রহের শপথ করে বলছি। আমার আর প্রয়োজন 

নেই। (বুখারী, ৪৮৪৮) 

মহান আল্লাহ বলেন, 

519১ ০57 62০5 2০২৮ ও 2৪ সে, © 55 3 
[Ye EOE ও LS 


(নিদের্শ দেয়া হবে) ধরো এবং গলায় ফাঁস লাগিয়ে দাও। 
অতঃপর জাহান্নামে নিক্ষেপ করো। আর সত্তর হাত দীর্ঘ শিকল 
দিয়ে ভালোভাবে বেধে দাও।” (সুরা আল হাক্কাহ: ৩১-৩৫) 


সূরা মুরসালাতে বলা হয়েছে: 

8 ও ০৪ ৬৫ ৭ Ns JE NO ০৪৪ ৩৫ ও) Bb খু 
[Ye ৮:১৮] © PEE ১০১ 

“(জাহান্নামীদের বলা হবে) চলো, সে ছায়ার দিকে যা তিনটি শাখা 

বিশিষ্ট । যেখানে না (শীতল) ছায়া আছে আর না আগুনের 


লেলিহান শিখা হতে রক্ষাকারী কোন বস্ত। সে আগুন প্রাসাদের 
77 


ন্যায় বিরাট স্ফুলিঙ্গ নিক্ষেপ করবে । তা এমনভাবে লাফাতে 
থাকবে, দেখলে মনে হবে যেন হলুদ বর্ণের উট।” (সূরা 
মুরসালাত: ৩০-৩৩) 


অন্যত্র বলা হয়েছে: 


পা এ 


এঞা ও 0 পাও ও ৩৮৫ JAS সি ও HEN 2৯ 
[4 ১:১১] © S23 

“যখন তাদের গলায় শিকল ও জিঞ্জির লাগানো হবে, তখন তা 

ধরে টগবগ করে ফুটন্ত পানি দিয়ে টানা হবে এবং পরে 

জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে।” (সুরা আল-মুমিন: ৭১- 

৭২) 

১5525 135 © HEI ০৪ ভগ রে PE এর ০9168 65) 


iy 


[oA ০০:১০] (EI ASE ৩০১55 © 945 ত্র 


“আর খোদাদ্রোহী লোকদের নিকৃষ্ট পরিণতি হচ্ছে জাহান্নাম ৷ 
সেখানে তারা (অনন্তকাল) জ্বলবে । এটা অত্যন্ত খারাপ স্থান। 
প্রকৃতপক্ষে এ তাদের জন্যেই। অতএব সেখানে তারা স্বাধ গ্রহণ 
করবে টগবগ করা ফুটন্ত পানি, ফুঁজ, রক্ত এবং এ ধরনের আরো 
অনেক কষ্টের । ” (সুরা সাদ: ৫৫-৫৮) 


9৯179 


ও 39479 2595 BU cy HSE O ০1 25592) ও ০৪ LS 
78 


Gs bis SE ৩০ ৬৪1৯ SBN © ১৯১০ ৩৪ SE SS 
[৫৫ 5৭:০৯] © AT SNE ish; 


“তাদের (জাহান্নামীদের)মাথার উপরে তীব্র গরম পানি ঢেলে দেয়া 
হবে, ফলে তাদের পেটের মধ্যে অবস্থিত সকল বস্তু ও চামড়া 
(সাথে সাথে) গলে যাবে এবং তাদের জন্য লোহার ডান্ডা থাকবে। 
যখনই তারা স্বাসবোধন অবস্থান জাহান্নাম হতে বের হবার চেষ্টা 
করবে তখনই তাদেরকে প্রতিহত করা হবে এবং বলা হবে 
দহনের শাস্তি ভোগ করতে থাক ৷” (সূরা হজ্জ: ১৯-২২) 


পুজ পান করানো হবে 


প্রচন্ড শাস্তির কারণে জাহান্নামীদের ক্ষুধা-পিপাসা মারাত্মক হবে। 
তারা কেবল খাইতে চাইবে। যা দেয়া হবে তাই খাবে ও পান 
করবে। তাদেরকে পুজ ও রক্ত মিশ্রিত পানি পান করতে দেয়া 
হবে। আল্লাহ বলেন: 


০2৯০১ ১৩ 39 ০৪ © ৯৯৩ 20 02 এ ক এ) ৩১) 
[১৬ ০5 ১2] 
“তার সামনে দোযখ রয়েছে। তাতে পুজ ও রক্ত মিশ্রিত পানি 
পান করানো হবে। ঢোক গিলে তা পান করবে এবং গলার 
ভেতরে প্রবেশ করাতে কমই পারবে ।” (সুরা ইব্রাহীম: ১৬-১৭) 


79 


আগুনের পোশাক, গরম পানি ও লোহার হাতুড়ি দিয়ে শাস্তি দেয়া 
হবে 


দোযখীদের শাস্তি বহুমুখী আল্লাহ বলেন: 


(৮1 ৮5 3 ৩০ ৩০০৫ ১৫০5 এও: ৪৪১১৪ ও? 
CE ৩ ৯ ৬: bE AS ও ৮6 2০৬ ও ৩০৪ ৩. 
{© 9১415 5 ৩5 চি 26 ৬০ ও পি ১১0 

[oq ৭৭:০1] 
‘যারা কাফের, তাদের জন্য আগুনের পোষাক তৈরি করা হয়েছে। 
তাদের মাথার উপা ফুটন্ত পানি ঢেলে দেয়া হবে। ফলে তাদের 
পেটে যা আছে, তা এবং চামড়া গলে বের হয়ে যাবে। তাদের 
জন্য আছে লোহার হাতুড়ি। তারা যখনই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে 
জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে তাতে 
ফিরিয়ে দেয়া হবে। বলা হবে: দহন শাস্তি ভোগ কর 


কুরআনে বর্ণিত “দোযখের ৭টি দরজার’ তাফসীর প্রসঙ্গে ‘আতা 
বলেন, এ দরজাগুলো ভীষণ দুঃখ-কষ্ট ও কঠিন বিপদ-মুসীবতে 
ভরা। যারা জানা সত্তেও যেনা করেছে, তাদের নিকৃষ্টতম পচা 
দুর্গন্ধে এগুলো দুর্গন্ধময় হয়ে থাকবে। 


দোযখীদেরকে যেনাকারীদের যৌনাঙ্গ থেকে নি:সৃত পচা-দুর্গন্ধযুক্ত 


80 


পানীয় পান করানো হবে 


মাকহুল দামেশকী বলেন, দোযখীরা খুব পচা দুর্গন্ধ পেয়ে বলবে, 
এর চাইতে বেশি দুর্গন্ধ আমরা আর কখনও পাইনি। তাদেরকে 
বলা হবে, এটা যেনাকারীদের লজ্জাস্থানের পচা দুর্গন্ধ। 


জাহান্নামে জুববুল হোযন নামক এক উপত্যকায় খচ্চরের মতো 
বিরাট কিচ্ছু যেনাকারীকে দংশন করতে থাকবে। প্রতি দংশনে 
এক হাজার বছর পর্যন্ত বিষের যন্ত্রণা ভোগ করতে থাকবে। 
তারপর গোশত খসে পড়বে এবং জননেন্দ্রিয় থেকে পুজ বের 
হবে। 


বেনামাধীকে জাহান্নামের মালহাম নামক অঞ্চলের উটের ঘাড়ের 
মতো মোটা এবং প্রায় এক মাসের পথের সমান লম্বা বিষধর 
সাপ দংশন করতে থাকবে। প্রতি দংশনের বিষ ৭০ বছর পর্যন্ত 
যন্ত্রণা দেবে, এবপর গোশত খসে পড়বে। 


যারা সোনা-রূপার যাকাত দেয় না, সেগুলোকে জাহান্নামের 
আগুনে উত্তপ্ত করে তাদের কপালে, পিঠ ও পার্শ্বে শেক দিয়ে বলা 
হবে, এখন তোমরা তোমাদের জমাকৃত সম্পদের মজা ভোগ 
করো। 


এছাড়াও সুদখোর, মিথ্যুক, নিন্দ্ুক, চোর-ডাকাত, জালেম- 


8] 


অত্যাচারী, অন্যের অধিকার নষ্টকারী, মা-বাপের অবাধ্য ও 
তাদেরকে কষ্টদানকারী সন্তানের জন্যও বহু আযাব রয়েছে। 
এখানে শুধু দু'একটা দলের আযাবের সামান্য ইঙ্গিত দেয়া হলো। 
জাহান্নামের গভীরতা অনেক 
Bl ০ EMME dS; ৮০ | দিও Sle BS ৯ ০৮০ ৮ ও 
০৮138): ০121 25209 29:05:08 1135 ৩5959 9 “le 
এ এট এল BIEN GG 2 ৭4৮ 9825 ID ১৩ ও & ও) 
(১১৯ 
আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে 
বসা। তিনি একটি শব্দ শুনলেন। তিনি জিজ্ঞেস করেন, তোমরা 
কি জান এটা কিসের শব্দ? আমরা জবাবে বললাম, আল্লাহ ও 
তাঁর রাসূলই সর্বাধিক ভাল জানেন। তিনি বলেন, ৭০ বছর আগে, 
জাহান্নামে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল, এখন তা এর 
তলদেশে গিয়ে পড়েছে। (মুসলিম, ২৮৪৪)। 
উপরে ও নীচে আগুনের ছাতা 


জাহান্নামীদের নীচে ও উপরে এবং ডানে ও বামে আগুন ছাড়া 
আর কিছু নেই। তারা এ আগুনে দগ্ধ হতে থাকবে। আল্লাহ 


82 


[১4 :০১]4 IE চে ৩০ ১ঞা ও তু 5 ৩৩ 
“তাদের জন্য উপর দিক এবং নীচের দিক থেকে আগুনের ছাতা 
থাকবে। ( সূরা যুমার: ১৬) 
পৃথিবীর মতো এতো সুন্দর চেহারা বা আকার আকৃতি 
জাহান্নামীদের থাকবে না। সেদিন তাদের চেহারাকে বিকৃতি ও 
কুৎসিত করে দেয়া হবে। 
পারি ক 


“যারা খারাপ কাজ করবে তাদের পরিণতিও অনুরূপ খারাপ হবে। 
অপমান লাঞ্চনা তাদেরকে আবন্ধ করে রাখবে । আর আল্লাহর 
আজাব থেকে কেউ তাদেরকে রক্ষা করবে না। তাদের মুখমন্ডল 
যেন তমসাচ্ছন্ন রাতের তিমিরে আচ্ছাদিত ৷” (সুরা ইউনুস: ২৭) 


অন্যত্র বলা হয়েছে: 
[Nt PSN ও ৩১০4৫ ও 55 3 BRI AS 


83 


“আগুন তাদের মুখ মন্ডলকে চেটেচেটে খাবে এবং তাদের 
চেহারাগুলো হবে বীভৎস ৷” (সুরা মুমিনুন: ১০৪) 


জাহান্নামের শাস্তির যে ধরন, তা পুরোপুরি অনুভব করতে হলে 
দৈহিক আকার আকৃতির পরিবর্তনের প্রয়োজন, এটা স্বাভাবিক 
জ্ঞান ও বুদ্ধির দাবী। আকার আকৃতি যতো বড়ো হয় শাস্তির 
তীব্রতাও ততো বেশি অনুভূত হয়। যেমন একটি মশাকে কোনো 
কঠিন শাস্তি দেয়া যায় না, কিন্তু একটি বিড়াল, ছাগল অথবা তার 
চেয়ে বড়ো কোন প্রাণীকে ইচ্ছেমতো যে কোন শাস্তি দেয়া যায়। 
ঠিক তেমনিভাবে আল্লাহও পাপীদেররকে আকার আকৃতি বৃদ্ধি 
করে দেবেন, যেনো আল্লাহর শাস্তি পুরোপুরি ভোগ করতে পারে। 


আল্লাহ বলেন: 


[7 ৭০:0০] © SH 265 © 94 ৯৫) 
“কখনই নয়। নিশ্চয় এটা লেলিহান অগ্নি। যা চামড়া তুলে নেবে। 

(সুরা মা'আরেজ: ১৫-১৬) 
৩6 HS SATAN GFE BS LL BS ৩৪ এর 
[০4 ::LAN ধ্ © CSS 56 


“যখন তাদের দেহের চামড়া আগুনে পুড়ে পুড়ে গলে যাবে, তখন 
84 


(সাথে সাথে) সেখানে অন্য চামড়া সৃষ্টি করে দেবো; যেনো তারা 
আজাবের স্বাদ পুরোপুরি গ্রহণ করতে পারে। বস্তুত আল্লাহ বড়োই 
শক্তিশালী এবং নিজের ফায়সালা সমূহ কার্যকরী করার কৌশল 
খুব ভালো করেই জানেন।” (সুরা নিসা: ৫৬) 


চামড়া পরিবর্তন করা হচ্ছে এবং পুড়ে যাচ্ছে, পুনরায় আবার তা 
তৈরী হচ্ছে এ অনুভূতি কখনো জাহান্নামীদের থাকবে না| কেননা 
(পৃথিবীতে) যদি কোন বস্তু প্রতি সেকেন্ডে দশবার পর্যন্ত পরিবর্তন 
হয় তবে তা আমরা উপলব্ধি করতে পারি। কিন্তু কোন বস্তু যদি 
প্রতি সেকেন্ডে দশবারের বেশী পরিবর্তন হয়, তবে তা আমরা 
উপলব্ধি করতে পারি না। বরং এ বস্তুকে স্থির দেখি। যেমন 
বিদ্যুৎ এর বাতি। বিদ্যুৎ প্রতি সেকেন্ডে পঞ্চাশ বার দিক 
পরিবর্তন করে অর্থাৎ একটি বাতি জ্বলা অবস্থায় দেখি, কারণ 
যেহেতু সেকেন্ডে দশবারের বেশি দিক পরিবর্তন হচ্ছে তাই 
আমরা বাতিকে স্থির দেখি। তদ্রুপ জাহান্নামীদেরকে প্রতি 
জাহান্নামীগণ মনে করবে, সেই পুরানো চামড়াই শরীরে আছে 
এবং তা অবিরাম পুড়ে চলছে। 


SIMO nL 39৯১৪ ৭ $:2১ ৩৪৭৯) ও 4527433 


85 


[tt ঠেং 


“তারা গরম বাষ্প, টগবগ করা ফুটন্ত পানি এবং কালো ধুঁয়ার 
ছায়ার মধ্যে থাকবে। তা (কখনো না ঠান্ডা হবে, না শান্তি 
দায়ক)”। (সূরা ওয়াকি'আহ্‌: ৪২-৪৫) 

পূর্বেই বলা হয়েছে যে, কালো বর্ণের আগুনে জাহান্নামীদেরকে 
নিক্ষেপ করা হবে। তাই যখন তারা সেখানে প্রবেশ করবে তখন 
চারদিকে অসহ্য তাপ ও ধুয়ার মতো ঘোলাটে অন্ধকার দেখবে । 
এ অবস্থার কথাই উপরোক্ত আয়াতে বলা হয়েছে। 


জাহান্নামীদের খাদ্য ও পানীয় 

যাক্কুম বৃক্ষ হবে খাদ্য এবং ফুটন্ত পানি শরীরের উপর ঢেলে দেয়া 

হবে 

ক্ষুধার জ্বালায় জান বেরিয়ে যাবে। তখন তারা খাদ্য চাইবে । কিন্তু 

খাদ্য তো দেয়া হবে না, দেয়া হবে অখাদ্য। যেটা পাবে সেটাই 

চাইবে। এ মর্মে আল্লাহ বলেন: 

© IH ও BS এত 9 Nf ks © উঠা ৩ SL 

৬26 15 5 © জরা গত তু! 2950 LL © adil ie 
[5 ঠা ১৬৭] ধর) 1 ০০5০ ৪ ১ 


‘নিশ্চয়ই যাক্কুম বৃক্ষ পাপীর খাদ্য হবে। গলিত তামার মতো 


86 


পেটে ফুটতে থাকবে । যেমন পাটি ফুটে । একে ধর এবং টেনে 
নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে। তারপর তার মাথার উপর ফুটন্ত 
পানির আযাব ঢেলে দাও । (সুরা দোখান: ৪৩-৪৮) 


আরও বলেন, 
[NV :S LAK © ৪৪ ৩2 3৪৬25 4615) 
“অতঃপর পান করার জন্য তাদের ফুটন্ত পানি দেয়া হবে।” (সূরা 
ছাফফাত: ৬৭) 
অন্যত্র বলা হয়েছে: 
এত 39৮55 © SH ওত SAT © 25 ৩৪ 2৪ ৩৪৩৪৭ 
[০০ cof ABIL ধা ০০ SAS © ৮5৫95 
“অবশ্যই তারা যাক্কুম গাছের খাদ্য খাবে। ওগুলোর দ্বারাই পেট 
ভর্তি করবে। আর উপর হতে টগবগ করে ফুটন্ত পানি পিপাসা 
কাতর উটের ন্যায় পান করবে।” (সূরা ওয়াকি'আহ্‌: ৫২-৫৩) 


যাঞ্ধুম, Cactus জাতীয় গাছ। আরবের তিহামা অঞ্চলে এ গাছ 

জন্মে। এর স্বাধ তিক্ত এবং গন্ধ অসহ্য। এঁ গাছ ভাঙ্গলে দুধের 

মতো সাদা কস বের হয়, যা গায়ে লাগলে সাথে সাথে ফোস্কা 

পড়ে ঘা হয় এবং গা ফুলে উঠে। আগেই বলা হয়েছে পৃথিবীর 

সাথে আখিরাতের কোন বস্তুর নামের মিল থাকলেও মুলত এ দুই 
87 


বস্তু এক নয়। পৃথিবীর যাকুম গাছের তুলনায় আখিরাতের যাক্কুম 

আরও নিকৃষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ 

করেছেন: 

3 5৯42 ৬৩৭ Gi 25 34০৮ 19। 35 BBS ৩ 2 
(224 ৬১৫০৫ ৬০ ESS ৭8৬০ 

“যদি যাক্ুমের এক বিন্দু পৃথিবীতে পড়ে তবে তা সারা বিশ্বের 

প্রাণীকুলের আহার্য বস্তুকে বিকৃত করে ফেলবে ।” (মুসনাদে 

আহমাদ: ১/৩০০) 

সুতরাং এক ফোটা যাক্ধুম যদি পৃথিবীর নদ-নদীতে ফেলা হয়, 

তবে তা পৃথিবী বাসীর সমস্ত খাদ্য দ্রব্যকে পয়মাল করে দেবে। 


যাক্ুম গাছের সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ বলেন: 


as 


© ৩৮০ ০০১ ১৪৬ ৬৬ উপল PG EE HS ৮৯ 
[7০ ১ঠ:৩৬৬]] ধ্ব 


“তা এমন একটি গাছ যা জাহান্নামের তলদেশ হতে বের হয়। 
তার ছড়াগুলি এমন, যেনো শয়তানগুলোর মাথা?” 

“শয়তানগুলোর মাথা” এ কথাটি একটি দৃষ্টান্ত। যেমন আমরা 
কারো চেহারা বিবর্ণ দেখলে বলি একেবারে পেত্মীর মতো 
দেখতে ৷ ঠিক এমনি একটি দৃষ্টান্ত হচ্ছে শয়তানের মাথার দৃষ্টান্ত ৷ 


88 


এ যে অত্যন্ত অরুচিকর, অখাদ্য, কুখাদ্য তা বুঝানোই হচ্ছে উক্ত 
আয়াতের অভিপ্রায়। 


সূরা গাশিয়ায় বলা হয়েছে: 

[Y ০ ০185] 6৯৯ ০০৪৯ 
“তাদেরকে ফুটন্ত কুপের পানি পান করানো হবে। কাটা যুক্ত শুস্ক 
ঘাস ছাড়া আর কোন খাদ্য তাদের জন্য থাকবে না। তার দেহের 
পুষ্টি সাধন করবে না এবং তাতে ক্ষুধারও উপশম হবে না।” 
(সুরা গাশিয়া: ৫-৭) 
সে পানি শুধুমাত্র গরম ও ফুটন্তই হবে না বরং তা তামা বা কঠিন 


কোন ধাতুকে তাপ প্রয়োগে তরল করা হলে, সেই উত্তপ্ত তরলের 
মতো হবে। 


ইরশাদ হচ্ছে: 

SH ৩০ GR টা ওল গুলা 513 9853 ০৮১ 
[৫৭ :-২৫৩৩।] LD 26১ 

“তারা পানির আকাংখা করলে গলিত ধাতুর ন্যায় পানি সরবরাহ 


করা হবে। যা তাদের মুখমন্ডলকে ঝলসে দেবে। এটা কতো 
নিকৃষ্ট পানীয় এবং জাহান্নাম কতোই না নিকৃষ্ট স্থান।” (সূরা 


89 


কাহার: ১৯) 
[৭০০] € © HU EE ৯ 

“সে পানি পান করা মাত্র) তা তাদের নাড়ি ভূড়িকে ছিন্ন ভিন্ন 
করে দেবে।” (সূরা মুহাম্মদ: ১৫) 
[৫০ 452৩] © TLE তে NO 355 বাত ও ৩৮৯ Y 
“ সেখানে ঠান্ডা ও পানোপযোগী কোন বস্তুর স্থান তারা পাবে না। 
যদিও বা কিছু পায় তা হচ্ছে উত্তপ্ত গরম পানি ও দুর্গন্ধযুক্ত 
মিশ্রিত রক্ত। (সূরা নাবা: ২৪-২৫) 
সূরা ইত্রাহীমে বলা হয়েছে: 
৩৪ SI 5G 44০ ১৩০৪ YG AEG ও ৯০০ সে ও) 

[4 ৭7 50৭4 © 32 % ৬ ১৫৩৬ 
“আর গলিত পুঁজ পান করানো হবে যা সে অতিকষ্টে গলধ:করণ 
করবে এবং তা গলধ:করণ প্রায় অসম্ভব হয়ে পড়বে। চতুর্দিক 
থেকে মৃত্য যন্ত্রণা তাকে গ্রাস করে নেবে কিন্তু তবুও তার মৃত্যু 
হবে না।” (সূরা ইব্রাহীম: ১৬-১৭) 
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যদি সেই 


90 


দুর্গন্ধময় পুজ এক বালতি পৃথিবীতে ফেলে দেয়া হতো তবে তা 
গোটা পৃথিবীকে দুর্গন্ধ অতিষ্ঠ করে তুলতো।” (তিরমিযি, ২৫৮৪; 
মুসনাদে আহমাদ, ৩/২৮) 
জাহান্নামীরা জান্নাতীদের নিকট খাদ্য ও পানীয় চাবে 
Ee ঢা গা 9 ৫6 এ EL sl LO পরও) 
[০+:-১1,০31৭€ © AST Fess Bf ও) মা 
“জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, আমাদেরকে সামান্য 
পানি দাও কিংবা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা 
হতে কিছু আমাদের দিকে নিক্ষেপ করে দাও। জবাবে জান্নাতীগণ 
বলবে: আল্লাহ তা'আলা এ দুটো বস্তই কাফেরদের জন্য হারাম 
করে দিয়েছেন।” (সুরা আ'রাফ: ৫০) 
উল্লেখিত আয়াত হতে প্রমাণিত হয় যে, পৃথিবী যেমন স্থান কাল 
ও পাত্রের দ্বারা সীমাবদ্ধ কিন্তু আখিরাত স্থান-কালের সীমাবদ্ধতার 
উর্দে। কেননা জান্নাতের পরিধি যেমন বিশাল ঠিক তেমনিভাবে 
জাহান্নামের পরিধিও বিশাল। তবুও এ দুপ্রান্ত থেকে একজন 
অপরজনের অবস্থা অবলোকন করতে পারবে এবং পরস্পর 
কথাও বলবে, তাতে তাদের দৃষ্টিপাত বা কণ্ঠস্বরে কোন ব্যাঘাত 


সৃষ্টি হবে না। 


9] 


জাহান্নামীরা আফসোস করবে 
তারা জাহান্নামের কঠোর আযাব দেখে আফসোস করে বলবে: 
910৮ BAST ৬ ৪ ও JF SLT টু এ ৯ 
ও) ১৬০ JA 2 SIE GES এ এর de AU Ss 
খু এ SI ৬০ আপ ও © Jas SSG IE 2 ও S55 
[৭ 4০ SGA {© Vis PSD Skil IE IE 
সেদিন সত্যিকার রাজত্ব হবে দয়াময় আল্লাহর এবং কাফেরদের 
পক্ষে দিনটি হবে কঠিন। জালেম সেদিন আপন হাত দুটো দংশন 
করতে করতে বলবে, হায়! আফসুস, আমি যদি রাসূলের পথ 
অনুসরণ করতাম হায়! আমি যদি অমুককে বন্ধু না বানাতাম। 
সে আমার কাছে উপদেশ আসার পরই আমাকে তা থেকে বিভ্রান্ত 
করেছে। শয়তান মানুষকে বিপদকালে ধোঁকা দেয়। (সূরা 
ফোরকান:২৬-২৯) 
জাহান্নামের আযাব স্থায়ী 
আল্লাহ বলেন, 
[vt iS) {© SHE EE PE ও A 51 


‘অপরাধীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী অবস্থান করবে। (সূরা 


92 


যুখরুফ: ৭৪) 

আবু মুসা আশ'আরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ 

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

45045817953 ৬৮০ SAT EK ওর এ এম Sy 
MSG x FMS 

জাহান্নামবাসীরা কাঁদতে থাকবে। তাদের চোখের পানিতে জাহাজ 

ভাসাতে চাইলে ভাসানো যাবে । তাদের চোখ থেকে অশ্রুর বদলে 

রক্ত বেরুবে। [হাকেম (৪/৬৪৮), হাদীসের সনদ সহীহ, আল্লামা 

যাহাবী ও আলবানী একে সহীহ হাদীস বলেছেন] 


অপরাধীদের শাস্তি কঠিন। আল্লাহ বলেন, 
30৮6 ০৩ ০8505 © ILS ও এ ১ এঞনখা ও) 
[০ ৭ 1৮৮০১] ধ TET 9 955 


“তুমি এ দিন পাগীদেরকে পরস্পরে শৃঙ্থলাবদ্ধ দেখবে। তাদের 
জামা হবে দাহ্য আলকাতরার এবং তাদের মুখমন্ডলকে আগুন 
আচ্ছন্ন করে ফেলবে ৷” (সুরা ইব্রাহীম: ৪৯-৫০) 


জাহান্নামীদেরকে যখন ফেরেশতারা এক হাতে চুলের মুঠি এবং 


93 


অন্য হাতে পা ধরে চ্যাংদোলা করে জাহান্নামে নিক্ষেপ করতে 
নিয়ে যাবে, তখন জাহান্নামের পাহারাদারগণ জিজ্ঞেস করবে: 
তোমাদের কাছে কি কোন সুসংবাদ দাতা এবং ভীতি প্রদর্শনকারী 
পৌছেনি? তখন কাফেরগণ বলবে: হ্যাঁ, পৌঁছেছিল কিন্তু আমরা 
তাদেরকে ঠাট্টা বিদ্রপ করতাম এবং মিথ্যা মনে করতাম। তখন 
আফসোস করবে এবং বলবে; 


[UO pl AGE LISI ESS গা) 
“হায়! আমরা যদি শুনতাম এবং অনুধান (জ্ঞান দিয়ে চিন্তা 
ভাবনা) করতাম, তবে আমরা আজ দাউ দাউ করে জ্বলা আগুনে 
নিক্ষিপ্ত লোকদের মধ্যে শামিল হতাম না।” সূরা মূলক: ১০) 
সুরা আনআমে বলা হয়েছে: 
50 53৬ ০০ 5 30 এ UE ১এা 6 05) ৯ ০6 সঃ 
[fv rN ® 5280 55 526? 
“হায়! সে সময়ের অবস্থা যদি তুমি দেখতে পারতে, যখন 
তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে; তখন তারা 
বলবে: হায়! আমরা যদি দুনিয়ায় আবার ফিরে যেতে পারতাম 


এবং সেখানে আল্লাহর আয়াততে মিথ্যা মনে না করতাম, আর 
ঈমানদার লোকদের মধ্যে শামিল হতে পারতাম!” (সুরা আনআম: 


94 


২৭) 


তাদের এ আবেদন নিবেদন ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ সরাসরি 
তাদের কথাকে প্রত্যাখান করবেন। ইরশাদ হচ্ছে: 


[৭:০৭ ® ১৯১৫৩ 2 SELES LS 2) 
“তাদেরকে যদি পূর্ববর্তী জীবনের দিকে ফিরিয়েও দেয়া হয়,তবুও 
তারা সে সব কাজই করবে যা হতে তাদেরকে নিষেধ করা 


হয়েছে। তারা তো সবচেয়ে বড়ো মিথ্যাবাদী।” (সূরা আনআম: 
২৮) 


Ss asd we না E20) 
iY 5৪০ ECE 295 তি WY EWE 4 


৩ 
ন 5 
থ্রি 


ডি ওতো ৩৬ উট উস 95০৮ 7৪৮55 

(VN: © ১৪৫৭ 
“যে সব লোক কুফরী করেছিলো তাদেরকে জাহান্নামের দিকে 
দলে দলে তড়িয়ে নিয়ে যাওয়া হবে। তারা যখন সেখানে 
পৌঁছাবে তখন তার (অর্থাৎ জাহান্নামের) দরজাগুলো খুলা হবে 
এবং তার কর্মচারীরা তাদেরকে বলবে: তোমাদের নিকট 
তোমাদের নিজেদের মধ্যে এমন কোন রাসূল কি আসেনি, যে 


95 


তোমাদেরকে তোমাদের রবের আয়াতসমূহ শুনিয়েছে এবং 
তোমাদেরকে এ বলে ভয় প্রদর্শন করেছেন যে, এ দিনটি অবশ্যই 
একদিন তোমাদেরকে দেখতে হবে?” তারা বলবে: “হ্যাঁ 
এসেছিলো! কিন্তু আজাব হওয়ার ফায়সালা কাফেরদের ভাগ্যলিপি 
হয়ে গিয়েছে।” (সুরা যুমার: ৭১) 
মানুষ যখন হতাশ ও পেরেশান হয়ে যায় তখনই তার মুখ দিয়ে 
হতবাক কথা বের হয়। উপরোক্ত দৃষ্টান্তটি তার নমুনা। 
দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের তেজ ৭০ গুন বেশি 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন; 
৬৫৫ | 4 ৩৮০ 0 ৫ 4: ৩ 8210 95225 ৩2 B33 ৮০9৩) 
1555 Bs 0174 ওই 2559 0805 41545515256 
“তোমাদের দুনিয়ার আগুন, জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ 
ভাগ। তাঁকে প্রশ্ন করা হলো, এটা কি যথেষ্ট নয়? তিনি উত্তরে 
বলেন: এর সাথে আরো ৬৯ গুন যোগ করা হবে এবং 


প্রত্যেকটির গুণ এ আগুনের মতো।” (বুখারী, ৩২৬৫ ও মুসলিম, 
২৮৪৩) 


নিম্নতম শাস্তি প্রাপ্ত ব্যক্তি 


96 


নোমান ইবন বাশীর থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 
ক ০৩ ০৪ SES FT ক 9 3৩ ১৬। ১ ও Spo 
(4০১১5 5 
“সবচাইতে কম সাজাপ্রাপ্ত জাহান্নামী ব্যক্তি হলো যার দুটো জুতার 
মধ্যে আগুনের দুটো ফিতা থাকবে। তা মাথার মগজকে 
এমনভাবে টগবগিয়ে সিদ্ধ করতে থাকবে যেন পাতিলে সিদ্ধ করা 
হয়। সে মনে করবে, তার চাইতে এত কঠিন আযাব আর কেউ 
ভোগ করছে না। অথচ, সেটা হলো সবচেয়ে কম আযাব।” 
[বুখারী, ৬৫৬১; মুসলিম, ২১৩] 
সামুরা ইবন জুনদুব রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
5 55408551585 11514557258 
কোমর পর্যন্ত এবং কাউকে কাঁধ পর্যন্ত ঢেকে নেবে।” (মুসলিম, 
২৮৪৫) 


97 


জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী 

উসামা ইবন যায়েদ রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, 

প্রথা ৬ EG ENG LAE 4155) AT BT < EG 2 3 45০৪০ 
AUR 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: “আমি জান্নাতের 

গেটে দাঁড়িয়ে দেখলাম, এর অধিকাংশ অধিবাসী গরীব-মিসকীন। 

ধনীরা আটকা পড়েছে। জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ 

করানোর পর আমি জাহান্নামের গেটে দাঁড়িয়ে দেখলাম, তাদের 

অধিকাংশই নারী। (বুখারী, ৩২৪১ ও মুসলিম, ২৭৩৭) 


জাহান্নামীদের দাঁত ওহোদ পাহাড়সম চামড়ার ঘনত্ব এবং দুই 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


(৬১১ নি ই ils; al 082 ১৪৫৭ ঢু রা ১১৫৭ (০৮৪1 
“(জাহান্নামে) কাফেরের দাঁত হবে ওহোদ পাহাড় সমান এবং 


চামড়ার ঘনত্ব হবে তিন দিনের পথের দূরত্বের সমান৷” (মুসলিম, 
২৮৫১) 


98 


অপরাধীরা পৃথিবীতে ফিরে আসতে চাইবে 
কুরআনে এসেছে, 
৩৯১৯ এ] ৩০ ০ GT ES ET VETTES li 
[:p361 ০৯ ১ 

“তারা বলবে হে আমাদের রব! তুমি নিশ্চয়ই আমাদেরকে দু'বার 
মৃত্যু ও তার জীবন দান করেছো। এখন আমরা আমাদের 
অপরাধসমূহ স্বীকার করি। এখন (জাহান্নাম) থেকে বের হবার 
কোন পথ আছে কি?” (সুরা আল মুমিন: ১১) 
দু'বার মৃত্যু এবং দু'বার জীবন দান অর্থ-মানুষ অস্তিত্বহীন ছিলো 
অর্থাৎ মৃত্যু ছিলো, আল্লাহ জীবন দান করেছেন। আবার মৃত্যু 
দেবেন এবং পুণরায় কিয়ামতের দিন জীবিত করে উঠাবেন। এ 
কথা কয়টি স্বয়ং আল্লাহ রাববুল আলামীন সুরা বাকারায় স্পষ্ট 
করে বলেছেন: 

[A EAN O ৩৯3 LE 
“তোমরা আল্লাহর সাথে কেমন করে কুফুরী করতে পারো। অথচ 
তোমরা ছিলে প্রাণহীন-মৃত্য, তিনি তোমাদের জীবন দান 
করেছেন। আবার মৃত্যু দেবেন এবং পুণরায় জীবন দান করে 


99 


উঠাবেন। তারপর তার দিকেই তোমাদের ফিরে যেতে হবে।” 
(সুরা বাকারা: ২৮) 


অপরাধীরা প্রথম তিনটি অবস্থা অবিশ্বাস করতো না, কেননা এ 
তিনটি অবস্থা তাদের চোখের সামনেই ঘটতো। কিন্তু শেষাবস্থা 
তারা প্রত্যক্ষ করতে পারে নি বলে উপহাস করে উড়িয়ে দিতো। 
কেননা শেষ অবস্থার খবর একমাত্র নবী রাসূলগণই দিয়েছেন। 
কিয়ামতের দিন কার্যত যখন এ অবস্থা ঘটে যাবে তখন তারা 
স্বীকার করবে এবং কাকুতি মিনতি করবে পৃথিবীতে পুণরায় ফিরে 
আসার জন্য। 


সূরা ফাতির এ বলা হয়েছে: 
20৩ SH 764১০ FE EATS ও ৩৯০০০ 55 


[YY ৮৬] 


“সেখানে (জাহান্নামে) তারা চিৎকার করে বলবে: হে আমাদের 
রব! আমাদেরকে এখান হতে বের করে নাও, যেনো আমরা নেক 
আমল করতে পারি। সে আমল থেকে ভিন্নতর যা আমরা পূর্বে 
করছিলাম ৷” (সূরা ফাতির: ৩৭) 


অতঃপর তাদেরকে প্রতি উত্তরে বলা হবে: 
1553 53 LEE 9৫৩5 এ BSL SIS 


100 


[4:০৮] { © a ১ ৬৪১৪) 
“আমরা কি তোমাদেরকে এমন বয়স দান করিনি যে,শিক্ষা গ্রহণ 
করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারতে? আর তোমাদের নিকট 
সতর্ককারীও এসেছিলো। এখন (আজাবের) স্বাদ গ্রহণ করো। 
এখানে জালিমদের কোন সাহায্যকারী নেই৷” (সুরা ফাতির: ৩৭) 


আত্মীয় স্বজন ও দুনিয়ার সব মানুষকে বিনিময় দিয়ে হলেও 
জাহান্নামীরা বাঁচতে চাবে 
© ৯ 82025 © 592 2৮ SE Se ও 2 লেখা ডি) 
[৮ ০১:0০] এ BEE NLS © ৪1৮০5 
“সেদিন অপরাধীরা চাবে তার সন্তান, স্ত্রী, ভাই এবং সাহায্যকারী 
নিকটবর্তী পরিবার এমনকি দুনিয়ার সব মানুষকে বিনিময় দিয়ে 
হলেও নিজেকে আজাব থেকে বাঁচিয়ে দিতে।” (সুরা আল 
মা'আরিজ: ১১-১৪) 
সূরা আল-মু’মিনে বলা হয়েছে: 

[১১7৩০] ও SUS NG 5 ES SUH) 
“তখন তাদের মধ্যে আর কোন আত্মীয়তা থাকবে না, এমনকি 
পরস্পর দেখা হলেও (কেউ কাউকে) জিজ্ঞেস করবে না।” (সূরা 
আল মু’মিনুন: ১০১) 


101 


অন্যত্র বলা হয়েছে: 

[3৬0] 0 ৫ iF 665 35 
“সেদিন কোন প্রাণের বন্ধু অপর প্রাণের বন্ধুকে জিজ্ঞেসও করবে 
না।” (সুরা আল মা‘আরিজ: ১০) 
প্রত্যেক জাহান্নামী দল পূর্ববর্তী দলকে দোষ দেবে 
DA ভা EE ৬ 93 9 ডল এ ও Ml আও ওটি 
১০ HIE ৩2 95 LE PABA গু ৫ 19) 

[YASUE ( 95:12 শু 

“প্রত্যেকটি দল যখনই জাহান্নামে প্রবেশ করবে, নিজের সঙ্গের 
দলটির উপর অভিশাপ দিতে দিতে অগ্রসর হবে। শেষ পর্যন্ত 
সকলেই যখন সেখানে সমবেত হবে, তখন (প্রত্যেক) পরবর্তী 
লোক পূর্ববর্তী লোকদের সম্পর্কে বলবে: হে আমাদের রব! এ 
লোকরাই আমাদের বিভ্রান্ত করেছে। এখন তাদেরকে আগুনে 
(আমাদের চেয়ে) দ্বিগুন শাস্তি দাও। 
আল্লাহ বলবেন: “সকলের জন্যই দ্বিগুণ আজাব কিন্তু তোমরা তা 
বুঝবে না।” (সুরা আ'রাফ: ৩৮) 
সকলের জন্য দ্বিগুণ আজাব এ কথার তাৎপর্য হচ্ছে: অপরাধীরা 


সর্বদাই নিজে অপকর্ম করে এবং আমাদের করতে উৎসাহ দেয়। 
102 


যেহেতু প্রতিটি অপকর্মই বাহ্যিক চাকচিক্যেময়ই তাই তাদের 
উৎসাহে বিপুল সংখ্যক লোক সাড়া দেয়। আবার তাদের 
দেখাদেখি পরবর্তীতে আরেক দল অপরাধপ্রবণ হয়ে যায়। এমনি 
করে ধারাবাহিকভাবে একের পর এক অপরাধীদের দল কিয়ামত 
পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে । সত্যি কথা বলতে কি,প্রত্যেকটি দলই 
পূর্ববর্তী দলকে অনুসরণ করেই অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ে 
এবং অপরাধী হিসেবে চিহ্নিত হয়। তাই আল্লাহ রাব্বুল আলামীন 
প্রত্যেক দলকেই দ্বিগুণ শাস্তি দেবেন। কারণ একদিকে যেমন 
দলের পথ প্রদর্শক। 


এ কথাগুলোই আল্লাহ পবিত্র কালামে অন্যভাবে বলেছেন: 

Bie ওঠ SAT এ A ৩1৮5৪ 9৩০ জী ds ly 
[cov ১৪] © 54314 ১৪] 95০658৩১1১৩) 

“আল্লাহ ঈমানদারদের বন্ধু! তিনি তাদেরকে অন্ধকার হতে 

আলোর দিকে পথ দেখান এবং কাফেরদের বন্ধু তাগুত (অর্থাৎ 

আল্লাহদ্রোহী শক্তি) তারা তাদেরকে আলো থেকে অন্ধকারের 

দিকে পথ দেখায়।” (সুরা বাকারা: ২৫৭) 


অনুসারীগণ নেতাদের শাস্তি দাবী করবে: 


103 


6 05521 85551558585 CH UE IE 
৫: 429 ৩ ১৩ ১9 ৪ ৮2) 959 
[A NLA Gs CE LEAT ভা ৩৪ ৩০৪ 


“(যখন জাহান্নামীদেরকে আগুণে পুড়ানো হবে) তখন তারা বলবে; 
হে আমাদের রব! আমরা আমাদের সরদার ও নেতাদের আনুগত্য 
করেছি, তারা আমাদেরকে সঠিক সরল পথ থেকে বিভ্রান্ত করে 
দিয়েছে। হে রব! এ লোকদেরকে দ্বিগুণ শাস্তি দাও এবং তাদের 
উপর কঠিন অভিশাপ বর্ষণ করো।” (সুরা আহযাব: ৬৭-৬৮) 
জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে অসহ্য হয়ে যাবে। তখন 
চিৎকার করে বলতে থাকবে: 

৩৪ AY 9 ৩৪ ১০ El 7 526 0 EY 
“হে পরোয়ারদেগার! সেই জ্বিন ও মানুষদেরকে আমাদের সামনে 
এনে দাও, যারা আমাদেরকে গোমরাহ করছিলো। আমরা 
যেনো তারা লাঞ্চিত ও অপমানিত হয়।” (সূরা হা-মীম-আস 
সজদাহ: ২৯) 

জাহান্নামীদের অনুভুতি তীব্র হবে। তারা তাদের ভুল বুঝতে 
পারবে এবং সেদিন বুঝবে অন্ধভাবে নেতাদের অনুসরণ করা 


104 


কতো বড় ভ্রান্তনীতি ছিলো। আল্লাহ বলেন 


€ ও) ৩] ৩০১৫ সু ও wo সুভ জে ও এ এড? 

[AA AV :০1)201] 
“(আর এই বিভ্রান্ত লোকেরা নিজেদের নেতাদেরকে লক্ষ্য করে 
বলবে) আল্লাহর কসম! আমরা তো সুস্পষ্ট গোমরাহীতে নিমজ্জিত 
ছিলাম, যখন তোমাদেরকে রাববুল আলামীনের মর্যাদা 
দিচ্ছিলেন।” (সূরা শু'আরা: ৯৭-৯৮) 


সূরা বাকারায় বলা হয়েছে: 


০৩০3৪ ৩০৪৪) SATIS LAB ভা ও সা জয়া GS 3 


Zz 
B od A 


শন BAM O ১52 3592 ০8 UG 25205 5525 এল এপ 

[7 
যখন জাহান্নামে শাস্তি দেয়া হবে তখন এসব নেতা ও প্রধান 
ব্যক্তিরা দুনিয়ায় যাদের অনুসরণ করা হতো, (তারা) তাদের 
অনুসারীদের সাথে সম্পর্কহীনতা প্রকাশ করতে থাকবে কিন্তু 
তবুও শাস্তি তারা পাবেই। এবং তাদের সমস্ত উপায় উপকরণের 
ধারা ছিন্ন হয়ে যাবে। আর যেসব লোক দুনিয়ায় তাদের অনুসারী 
ছিলো, তারা বলতে থাকবে: “হায়! যদি আমাদেরকে আরেকবার 


105 


সুযোগ দেয়া হতো, তবে এরা আজ যেভাবে আমাদের সাথে 
সম্পর্কচ্ছেদ করেছে, তেমনি আমরাও এদের সাথে সম্পর্কচ্ছেদ 
করে দেখিয়ে দিতাম। এভাবেই দুনিয়ায় এরা যে সমস্ত কাজ 
করেছে সেগুলো আল্লাহ তাদের সামনে এমনভাবে উপস্থিত 
করবেন যাতে তারা কেবল দুঃখ ও আক্ষেপই করতে থাকবে। 
কিন্তু জাহান্নামের আগুন থেকে বের হবার কোন পথই তারা খুঁজে 
পাবে না।” (সুরা বাকারা: ১৬৬-১৬৭) 


সেখানে সবর করা না করা সমান হবে 
© ৩১১৩ ES ভা ১5 © 65 পল ISLS FE 
25155650০5০ ও ৬১ ও HATES 
[11 ৭১9৮] উ 55225 তে 55758 ৩৫৩০5 
‘যেদিন তাদেরকে ধাক্কা মেরে মেরে জাহান্নামের দিতে নিয়ে 
যাওয়া হবে, তখন তাদেরকে বলা হবে এই সে আগুন যাকে 
তোমরা ভিত্তিহীন গুজব মনে করেছিলে । এবার বলো, এটা কি 
যাদু? না তোমরা কিছুই দেখানো? এবার যাও এর মধ্যে ভল্ম হতে 
থাকো। এখন তোমরা ধৈর্য ধারণ করো যা না করো, সবই 
তোমাদের জন্য সমান। তোমাদেরকে সে রকম প্রতিফলই দেয়া 
হচ্ছে যা তোমরা আমল করেছে।” (সুরা তুর: ১৩-১৬) 
সূরা হাদীদে বলা হয়েছে: 


106 


যখন ফেরেশতাগণ জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে 
নিয়ে যাবে, তখন বলবে: 
258 ০১06 00 ভা ৩০ ১5 Bn ms SRN সিডি) 
[৭০:২১] $ ০225 644% 
“আজ তোমাদের নিকট হতে কোন বিনিময় গ্রহণ করা হবে না 
এবং যারা পৃথিবীতে (প্রকাশ্য দাস্তিকতার সাথে আল্লাহর 
আয়াতগুলো) অস্বীকার করেছিলে (তাদেরকেও বিনিময় নিয়ে মুক্তি 
দেয়া হবে না। উপরন্ত বলা হবে) তোমাদের ঠিকানা জাহান্নাম। 
সে জাহান্নামই তোমাদের খোঁজখবর গ্রহণকারী অভিভাবক । কতো 
নিকৃষ্ট পরিণতি ৷” (সূরা আল হাদীদ: ১৫) 
সত্যি কথা বলতে কি, সেখান হতে বের হওয়া তো দূরের কথা 


একমাত্র জাহান্নাম ছাড়া অন্য কোনো বন্ধু অভিভাবক কিংবা 
সহায্যকারীও পাবে না। 


কাজেই সেখানে ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক, শাস্তি গ্রহণ 
করতেই হবে। এমন শাস্তি দেয়া হবে যে, ধৈর্য্য ধারনের প্রশ্নই 
উঠে না। তাই বলে ধৈর্য্য না ধরে জাহান্নামীদের কোন উপায় ও 
অবশিষ্ট থাকবে না। 


107 


মানুষ যে শয়তানের প্ররোচনা ও ওয়াসওয়াসার কারণে গুণাহ 
করেছে এবং খারাপ পথে চলেছে সে শয়তান হাশরের দিন 

নই, তোমরাই দায়ী। কোরআন এ মর্মে আমাদেরকে বলে: 
রা ও কও HS চা ও এ GEA এড 
জা Le 
৩ (৬০ চ55 SA ১৬ এ PEA ৮১১০১ 
তোলা JE BT ০৯০৬ 
[se ৮:9৯] € © 2 ৩৩৩ 2 Snot 


“যখন সব কাজের ফয়সালা হয়ে যাবে, তখন শয়তান বলবে: 
নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছেন এবং আমি 
তোমাদের সাথে ওয়াদা করে ভঙ্গ করেছি। তোমাদের উপর তো 
আমার কোন ক্ষমতা ছিল না, কিন্তু এতটুকু যে, আমি 
তোমাদেরকে ডেকেছি, তারপর তোমরা আমার কথা মেনে 
নিয়েছো। সুতরাং তোমরা আমাকে ভর্থসনা করো না, বরং 
নিজেদেরকেই ভৎর্সনা করো। আমি তোমাদের উদ্ধারে 
সাহায্যকারী নই এবং তোমারাও আমার উদ্ধারে সাহায্যকারী নও। 
ইতিপূর্বে তোমরা আমাকে যে আল্লাহর শরীক করেছিলে, আমি তা 


108 


যন্ত্রণাদয়ক শাস্তি। (সূরা ইব্রাহীম: ২২) 
জাহান্নামীরা যখন শাস্তি ভোগ করতে করতে অতিষ্ট হয়ে যাবে 


তখন জাহান্নামের তত্বাবধায়ক মালিক ফেরেশতাকে অনুনয় বিনয় 
করে বলবে: 


5% 035 ৩০ AE তে তি 2 2 29 DE ও ওয় এ ১ 
56 1%$২01$ ৩৬ ERE ০ ৩ 9 িও © ০ 

[০ ৭১8৮] ৪ JS ও 31959015530 
থেকে শাস্তি লাঘব করেন এক দিনের জন্য ৷” 


রাসুলগণ আসেননি? জাহান্রামীরা বলবে, হ্যাঁ, অবশ্যই ৷ প্রহরীরা 
বলবে, “সুতরাং তোমরাই ডাক; আর কাফিরদের ডাক শুধু ব্যর্থই 
হয়।” [সূরা গাফির: ৪৯, ৫০] 


জান্নাত চাই, আর জাহান্নাম থেকে মুক্তি চাই। হে আল্লাহ, আপনি 
আমাদের দো'আ কবুল করুন। আমীন।। 


109 


